শীক্যমুনিচরিত 


ও 
নির্বাণতত্ব। 


২ তি 
প্রথম ভাঁগ।, 





স্বর্গীয় সাধু অঘোরনাথ 
গ্রণীত। 





ছদনুগ বন্ধু কর্তৃক সম্পাদ্দিত। 





পবুদ্ধং জ্ঞানমনত্তং হি আকাশবিপুলং সমম্‌। 
ক্ষপয়ে কল্ভাবস্তো। ন চ বুদ্ধগণক্ষয়ঃ ॥৮ 
ললিতবিস্তরঃ | 


কলিকাতা । 
বিধান যন্ত্রে শ্রীরামসর্ধস্ব ভং'চার্ধ্য কর্তৃক মুদ্রিত ও 
প্রকাশিত, 
১৮০৪ শক! 


শীক্যমুনিচরিত 


ও 
নির্বাণতত্ব। 


২ তি 
প্রথম ভাঁগ।, 





স্বর্গীয় সাধু অঘোরনাথ 
গ্রণীত। 





ছদনুগ বন্ধু কর্তৃক সম্পাদ্দিত। 





পবুদ্ধং জ্ঞানমনত্তং হি আকাশবিপুলং সমম্‌। 
ক্ষপয়ে কল্ভাবস্তো। ন চ বুদ্ধগণক্ষয়ঃ ॥৮ 
ললিতবিস্তরঃ | 


কলিকাতা । 
বিধান যন্ত্রে শ্রীরামসর্ধস্ব ভং'চার্ধ্য কর্তৃক মুদ্রিত ও 
প্রকাশিত, 
১৮০৪ শক! 


পাঠকগণের প্রতি বিশেষ নিবেদন । 


শালা কপিল 


স্র্গগত ব্যক্তির কোন গ্রন্থ প্রচ্র করিবার ধিনি ভার 
গ্রহণ করেন, তাহার গুকতর দায়িত্ব | গ্রন্থকর্ত। জীবিত 
থাকিলে মুদ্রান্কন সময়ে যাহ ক্ররিতেন, যিনি সম্পাদন 


"করিবেন তাহার প্রতি সেই ভারনিপাতিত হয়। গ্রন্থকর্ত! 


, ধদ্দি একবার মাত্র লিখি .গির্গী থাকেন আর 


দ্বিতীয়বার' দেখিবার অবকাশ না পাইয়া থাকেন, তবে এ 
দাত্িত্ব যে আরও কত গুরু হয় বল! যায় না| শ্বরগীকষ 
সাধু অঘোর নাথ বিরচিত* শীক্যমুনি চরিত ও নির্ব্বাণ তত্ব” 
সম্বন্ধে এই শেষোক্ত অবস্থা ঘটিয়াছে। কাজেই যে সকল 
গ্রন্থ অবলম্বন করিয়1 গ্রন্থধানি লিখিত হইয়াছে, তাহার 
সঙ্গে মিলাইয়। গ্রন্থ যুদ্রাঙ্কন করিতে হইতেছে । এই 
ব্যাপারে এবং অন্যান্য কারণে গ্রন্থ শীঘ্র প্রকাশ হইতে 
পারিল না। অনেকে গ্রস্থখানি দেখিতে ব্যাকুল হইয়াছেন, 
জল্পাদককে কার্ধ্যান্তরে স্থানান্তরিত হইতে হইতেছে, 
স্থতরাৎ শাক্যের “বৈরাগা ও নিষ্কামণ ” পর্যান্ত প্রথম 
খণ্ড বাহির কর গেল-- অবলম্বিত গ্রন্থগুলির সঙ্গে মিলাইতে 
গিয়া কোথাও কোথাও কিছু -গডিয়াছে, কোথাও কোথাও 
কিছু সংশোধন করিতে হুইয়া-ন। উহা দ্বারা গ্রন্থকারের 
ভাষ। প্রণালী প্রভৃতির কিছুমাত্র ব্যতিক্রম হয় নাই। এখন 


%/০ 


যে রম দুষ্ট হইবে তাহা স্বর্গীয় বাধুর নছে, সম্পাদকের । 
মুলগ্রস্থের পাঠের ব্যতিক্রমে কোথাও ভুল রহিয়া গিয়াছে 
* যেমন ৩৪ পৃষ্ঠার গাঁথায় « আপায়া্চ ” পাঠ থাকাতে অর্থ 
“ জলসমূহ ” লিখিত হইয়াছে, বস্ততঃ পাঠ “ অপায়ান্ » 
অর্থ অপায় সমু হইবে। পাঠকগণের চক্ষে ঈদৃশ ভুল 
বাহির হইলে বদি আমাদিগকে জানান, আমরা বাধিত 
হইব। . 
সম্পাদক। . 


৮০৬০১ 





৯০/% 


তা 
জিত ষ্ঠ টি 


রাজা শুদ্ধোদন উ্ীয়াদেবী 1 


এই ভারত ভূমি অতি পুণা ভূমি ও অতি অপূর্ব স্থান। 
এখানে কত মহাত্মারাঁই জন্ম গ্রহণ করিয়। দেশকে পবিত্র 
করিয়। গিয়াছেন; কত অমুলা সত) রত্ব দিয়া দেশকে 
মমৃদ্ধিশালী করিয়াছেন। যখন আর্ধ্কুলতিলক খধিগণ 
মনোহর আশ্রমে উপবেশন করিয়া সমতানে সমস্বরে সেই 
আদিদেবদেবের  স্তর্তিবাদ করিতেন আর সামগানে 
তাহণর মহিম। বর্ন করিতেন, তখনকার কি অপূর্ব ভাব 
ছিল | ম্মরণেও সুখোদয় হয়, যখন নৈমিষারণো শ্বেতশ্নক্রধারী 
দীর্স্কায় তেজংপুঞ্জ শুদ্ধচেতা মুনিগণ ভগবদ্তক্তিরস পান 
করিতে করিতে ভ্তিতবী জ্যা ও শ্রবণ করিতেন | তখন- 
কার কি স্বর্গীয় ভাব, মনে হইস্ছে চিত্ত তানন্দনীরে ভাস- 
মান হয়| যখন থ্যানস্তিমিতলোঠন্ক সমাধিস্থ যোগি গণ 


২. শাক্যযুনিচরিত। 


একান্তমনে পর্ববতকন্দরে বা সরযুতটে ব্রহ্ষধ্যানে মথ্ধ হইয়া 
চিদ্ানন্দ পুরুষের দর্শনে অপার যোগানন্দ ঘৃস্তোগ করিতেন, 
তখন ভারতের কি স্থখের দিনই ছিল ভাবিলেও চিত্তে আনন্দ 
মঞ্চার হয়। কিন্তু কলি কালেতে সকলই বিলুপ্ত হইল | 
শেষ যখন ব্রাহ্মণ জাতিরা ভত্যন্ত অহঙ্কারে মন্ত হইলেন, 
বৈদিক শুষ্ক ক্রিয্াকলাপই ধর্শের সার করিয়। মানিতে 
লাগ্িলেন, ব্রহ্ধদর্শন আত্মসংঘম ফোগ তপস্যা চিত্গুদ্ধি. 
দয়া দাক্ষিণ্যাদি আধ্যাত্মিক ধর্ম পরিত্যাগ করিয়া অসার 
যাগ যজ্ঞ পশ্ডবধ প্রভৃতি দ্বণিত হিংসারৃত্তি চরিতার্থ: 
করিবার জন্য বস্ত হইলেন; আপনার! পুরোহিত ও 
. শ্রেষ্টজাতি বলিয়া জনসমাজের প্রতি অন্যায় আধি- 
পত্য বিস্তার করিতে লাগিলেন; ক্রাক্গণ ব্যতীত 
অপর জাতিকে পদদলিত করিয়। কীট: পতঙ্গের ন্যায় 
ব্যবহার করিতে প্রবৃত্ত হইলেন; বিধাতারচিত 
স্বন্দর মানবগ্রক্কতিকে তুচ্ছ করিয়! কেবল বেদের 
দোহাই দিয় আপনাদের অভিপ্রায় সিদ্ধ করিতে যক্তবান্‌ 
হইলেন; যখন ত্রাঙ্গণদিগের স্বার্থপর জীবনের দ্বার! 
খালনা, তৃষা কামনা, নিষ্টরতা ও স্বার্থপরতার ধু 
হিন্দুনমাজে দিন দিন প্রচারিত হইতে লাগিল ১ ভৎ- 
কালে অসার ইন্জিয়্থখভোপও বিলাস না কমিক! 
বরং ধর্ম সাধনের সক্ষে ক্গে বৃদ্ধ পাইতে লাগিল, তখন 
সাধারণ জনগণ ধর্গান্ধ। ব্রাহ্মণেরাই হনশ্চক্ষু দাতা, 


নির্বাণতত্ব | ৩ 


- কাহার লোকদিগকে যে দিকে চালাইন্ডেম লোকে সেই 
দিকেই চলিত, স্ৃতরাং প্রাণহীন মৃত দেহের বেরূপ ছুর্গতি , 
হয় আর্ধাদর্শের তত্রপ ছুররস্থা ঘটিল ; ভাঁবহীন কতকগুলি 
শুধধ অনুষ্ঠানে ধর্ম পরিণত হইল । বেদই সম্ুায় জ্ঞানের 
চরম) মানবের চিত্তে বেদ বঠিভূর্তি আর জ্ঞান নাই কর্ত- - 
বও নাই এই মত দৃঢ় হইল। বাস্তবিক মানুষের স্বাধীনতা 

. একেবারে বিলুপ্ত হইল । ঈশরদত্ত সহজ জ্ঞান, বিবেক, 
বুদ্ধি ও প্রেম ভক্তির ক্রিয়া বন্ধ হইয়া গেল। বেদে বিশ্বাস 
না করিলেই নাস্তিকতা । তখন প্রতিগৃহস্থের গৃহে যজ্ঞর্থ 
অনংখ্য অসংখ্য পণ্ড বধ হইতে লাখিল। বাস্তবিক তৎ- 
কালে ভারত সেই অপবিত্র রক্তপ্লাবনে প্লাবিত হইয়াছিল | 
তরে ঘরে সোমরসপান ও মাংদাহার প্রচুর পরিমাণে 
প্রচলিত হইল । যক্তানুষ্ঠানের নামে আধ্ধ্যনরনারী বিল- 
ক্ষণ মদ্য মাংসেয় বশীভূত হইয়া আন্ুরিক ধর্মের আধি- 
পন্য বিস্তার করিলেন । এই সময়ে আর্ধযবংশীয়েরা! অত্যন্ত- 
হীনাধস্থায় উপনীত হইয়া কলঙ্কের ধবজা উড়াইলেন ।' 
বিধাতার রাজ্যে একাপিক্রমে অন্যায় অত্যাচার আর কত 
কাল চলিত্তে পারে! মানবজীবন আর কত দিন অশেষ 
-ক্লেশ মহ্য করিতে পারে। জনসমাগ আর কত কাল 
ছুরাচারী পাপভারাক্রীন্ত* €লাকদিগকে বহন করিয়া যন্ত্র 
খাভোগ করিতে সক্ষম | যিনি ভূবনবিজরী বিশ্ববিধাতা, 
তিনি নিয়ত জাগ্রৎ থাকিয়া এই স্ভানবজীবনের পরিচালক 


৪... শাকামুনিচরিত। 


হইয়া স্থিতি করিতেছেন; তিনি মানৰ মানবীর আধা 
_ঝ্মিক গতি ও লক্ষ্য নির্দিষ্ট করিয়। যুগে যুগে কত প্রকার - 
লীল। প্রদর্শন করিয়াছেন; তিনি যে সকলের মজ্জা ও 
অস্থিগত হইয়! বিরাভ্ত করিতেছেন। তিনি কি আর 


ভারতের এরূপ অবস্থা দেখিক্সা উদাসীন থাকিতে 
পারেন? 
বস্ততঃ ফে ধর্মের আশ্রয়ে থাকিলে মন্গষ্যর অমুদার 


ছঃখের অবসান হয়, অন্তরে শাস্তিসমীরণ সঞ্চারিত হইতে 
থাকে, হস্ত দয়াতে দ্রবীভূত হইয়। কেবল পরসেবাতে 
নিযুক্ক হয়, আত্মস্থথ বিসঙ্জন দিয় মানবনিচয়ের স্থে 
সখী হয়, নেই ধর্শের আশ্রয়ে থাকিয়া! কি না তখনকার 
আধ্যগণ ঘোর মায়া্তে বদ্ধ হইয়া পড়িলেন; অধন্ম,. পাপ, 
নিষ্ঠরতা» অহঙ্কার, অত্যাচার করিতে বিন্দু মাত্র কুষ্িত 
হইলেন না। এ নকলদূর করিবার জন্য স্বয়ং বিধাতাই 
নিরত প্রস্তুত রহিয়াছেন। এই সময়ে বাস্তবিক একট! 
বশ্মখিরিব প্রয়োজন হইয়া পড়িল। জনসমাজের দুষিত 
ূ্গন্ধ বাঘু বিদ্ধীক্ূত করিবার জন্য এক বস্নম মহাতেজস্বী 
পুকষের আবিভাব নিতান্তই আবশ)ক হইয়া পড়িল। 
নসমাজ বিশৃঙ্খল, ঘোর বিপদাক্রান্ত, ব্রাহ্মণের! যাহা - 
উচ্ছা তাহাই করিতে লাগিলেন।- বীর, বোধাবোধ, 
কাগডাকাও পরিত্যাগ পূর্বক স্লেচ্ছাপ্রবৃত্ত হই নিজ ই$উ- 
সাধনে যন্থবান্‌ হইলেন, শাস্ত্রীয় মর্ম পরিবন্তি5 করিয়া দিয়া 


নির্বাণতত্ব। & 


স্বীয় অভিপ্রায়ান্থযায়ী উত্থার ব্যাথা! করিতে লাগিলেন । 
এই বিপ্লব দূর করিবার জনা মহাশক্কিশালী শাক্য ভারতে , 
অবতীর্ণ হইলেন । শাক্যু যথার্থ অগ্নিময় তেঞোময় জীঝন 
লইয়। তৎকালে উপস্থিত হন। তিনি অন্ধকারের মধ্যে 
প্রকাণ্ড আলোক, মৃত্থ্যুর মধ্যে জীবন, অসাড়হার মধ্যে 
, অনুপম অলৌকিক তেজ। তিমি বিলাদের' মধ্যে পরম 
. বৈরাগা, আসক্তির মধ্যে পরম নির্বাণ, নিষ্ঠ,রতার ষ্ধ্যে 
বিপুল দয়া, অহঙ্কার ও আত্মস্তণ্র তার মধো বিনয় ও আত্মবি* 
নাশরূপে অবতীর্ণ হইয়া! প্রতিবাদ করিতে আসিংলন ৷ ইনি 
জলন্ত অগ্নি, ইনি সাক্ষাৎ মহাশণ্ধ, ইনি জীবের নিকট 
প্রত্যক্ষ দক়্ার অবতার | 
নেপালের পার্ব্ব তা প্রদেশের সন্নিকট রোহিণী নদী গীরে 
কপিল বস্তু * নগর দংস্তাপিত। এ নগর কাশীর উত্তর পূর্ব 
₹* ক্রোশ দূরে গোরক্ষপুরের নিকটবর্তী । শুদ্ধোদন ন!মে 
এক পরম ন্যায়বান্‌ রাজ! তথায় বাস করিতেন। তিনি, 
পবিদ্রৰান্ন ভোজন করিতেন বলিয়! শুদ্ধোদ্দন নামে আখ্যাত 
হুইয়াছিলেন। কিন্তু রাজ! শুদ্ধোদন শাকাবইশসভ্তত । 
শাকা কোন আভিধাননক শব নহে। হক্ষাকুবংশ হইতেই 
শ্বাকানামাকরণ হয়। কথিত আছে ষে ইক্ষাকুবংশের 
কোন পূর্ব পুরুষ পিতৃশীসেঞ্আক্রান্ত হইয়া গৌতমবংশীয় 








ক্ষ বর্তমান নম কোহানা | ও 


ঙ শাক্যযুনিচরিত। 


কপিল নামক মুনির আশ্রমে গিয়া লুস্তা্িত ভাবে শাক 
€শেগুন) বৃক্ষে বাস করিয়াছিলেন । তদবধি শাক্য নামে 
বংশ অভিহিত হয়। বোধ. হয় এই কারণেই বোধি- 
সন্বের নাম শাকাসিংহ হইরাছে অর্থাৎ শাকা বংশের 
শ্রেষ্ঠাঁ যাহা হউক রাজ? শুদ্ধোদন ধর্ম ও ন্যায়পরতার 
সহিত রাজ কার্য) সম্পাদন করিতেন | ভীহার রাজ্যে প্রজার! 
অপূর্ব স্থখে কাল যাপন করিত, কোন প্রকার দৌরাত্ম্য 
ৰা অত্যাচার সহা করিতে হইত না। রাজ। রাস্তবিক 
অমায়িক দয়ালু ও দরিদ্রপোষক ছিলেন। তাহার রাজ্যে 
দীন ছুঃখীরা কেশ পাইত না। সকলেই মন্তষ্টচত্ত ও 
'পুর্মনোরথ । ললিতবিস্তরের তৃতীয় অধ্যায়ে রাজ? 
শুদ্ধে'দন ও রাজ্মহিষী মায়। দেবীর চরিত্র যেরূপে বর্ণিত 
হইক্কাছে তাহা৷ সর্ধদোষশুন্য বলিয়া বোধ হয়। আমর! 
তাহার কিয়দংশ এন্থলে উদ্ধৃত করিয়! দিলাম | 

রাজা শুদ্ধোদন “ নাতিবৃদ্ধোনাতিতরুণোহতি পঃ সর্ব্ব- 
” গুণোপেতঃ পিল্লজ্ঞঃ  কালজ্ঞ আত্মজ্ো ধর্মজ্ঞশ্ুত্বজ্ঞো 
লোকভ্ঞো লক্ষণন্ভে। ধন্মরাছে। ধর্মেণান্ুশাস্তা )” বাস্ত- 
বিক তিনি অত বৃদ্ধ নহেন অতি যুবাও নহেন অর্থাৎ. 
প্রোচাবস্থার লোক ছিলেন । এ দিকে প্রিদর্শন ও - 
রূপবান্‌ পুরুষ বলিয়া পরি ণরাজা সর্বগুণান্বিত 
ও শিল্প শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন । হিনি সময়ো- 
চিত ব্যবহার বিলক্ষণরূপ জানিতেন, আত্মপরিচক় 


৪ 


নির্ববাণতত্তব। ৭ 


বেশ রাখিতেন। ধর্ম ও বিধিধ তত্ব স্থুন্দররূপে অবগত 
ছিলেন। মানবচরিত্রও বেশ বুঝিতে পারিতেন। লক্ষণা- . 
লক্ষণ তাহার ধিদিত ছিল.। তিনি ধর্মরাঁজ, ধর্মানুধায়ী 
রাজ্য শাসন করিতেন । রাজার ধর্ম্পত্ী মায়াদেবী অনু- 
রূপা রজ্জী ছিলেন। তিনিও অতি সুরূপা আশলেখ্য- 
বিচিত্রদর্শনীয়৷ সত্যবাদিনী মৃছভাষিণী। কদাপি দাস 
. দাসী ও আত্মীয় স্বজনের প্রতি ককশ বা পরুষবাক্য 
প্রয়োগ করিতেন না। তাহার প্ররৃতি অতি শাস্ত ও 
ধীর ছিল, তিনি ন্গভ'বতঃ অচপলা ছিলেন । মায়াদেবীর 
কথা বড় মধুর ছিল, তাহার স্বরও খুব মিষ্ট ছিল। নারী- 
জাতির মধ্যে অনেকেই অগঙ্গত প্রলাপ ৰাকোোে দিন 
যাপন করিয়! থাকেন কিন্তু রাজমহ্ষী বড় প্রলাপ বাকা 
কহিতেন না। তিনি অতিশয় লজ্জাবতী গ্নেহশীলা 
ছিলেন। রাজঘরণী বলিয়া বিন্দুমাত্র অভিমান করি- 
তেন না। তীহার চরিত্রে কেহ কখনই ঈর্ষা দেখিতে , 
পায় নাই। ইনি একাস্ত পতিব্রতা ছিলেন, লোকের 
গ্রাতি সর্বদ| প্রসন্ন থাকিতেন, দাস দ'দী ও আত্মীয় 
স্বজনেরা কোন প্রকার অপরাধ বা অন্যায় কাধ্য করিবে 
প্রসন্ন হইয়) ক্রোধ প্রক্কাশ করিতেন না। রাজ্ঞীর স্বভাব 
অতি সরল ছিল। ভিগ্রি *শঠতাঁ বা কুটিলতা কিছুদাত্র 
জানিতেন না। মায়া কদাদি যুখরা বা প্রগলভ] পারী 
বলিয়া অন্তঃপুরচারিণীদদগের নিকউ পরিচিতা ছিলেন না। 


রি শাক্যমুনিচরিত। 


কথিত আছে যে শাক্য জন্মপরিগ্রহ করিবার পূর্বে এইরূপ 
.এক দৈববাণী হয়; 
* ন রাগরক্তা ন চ দোষহষ্! প্রক্ষা মদ সা খভুক্রিদ্ধবাক্যা | | 


অকর্কশ। চাপরুঘা চ দৌন্যা স্বিতামুখ। (১) সা স্বকুী 
প্রহীণা ॥ 


স্রীণা হ্যপত্রাপিণী ধর্মচারিণী নির্মাণ অন্ত (২) 
অচঞ্চলা চ। 


অনীর্ষ.কা চাপাশঠ। অমায়্ ত্যাগান্রক্তা সহমৈতরচিন্তা ॥ 
কর্দেক্ষণ। মিথ্যগ্রয়ৌগহীন। €(৩) সত্যে স্থিত 
| কারমনঃস্মংবৃতা। 
ভ্রীদোষজালং ভূবি যৎ প্রভূত সর্দং ততোহস্যাং (৪) 
খলু নৈব বিদ্যতে ॥ 
ম বিদাতে কন্যা মন্যালোকে গন্ধন্বলোকে ছথ চ 
দেখলোকে। 
মায়ায়দেবীয়ে সমাকৃতাক্ষরী প্রতিরপ (৫) সাবৈজন্লী 
রর মহর্ষেই ॥ 
জাতীশতাং পঞক্চমনূনকা'রি সা বোধিসবুসা ৰভূব মাতা 
পিতা চ শুদ্ধোঙ্গন (৬ ) তত্র তত্র প্রতিরূপ (৭ ) তন্মাজ্ঞ- 
ননী খুণাহ্বিতা | 





(১) শ্মিমুখী। (২) নির্শসন। অন্ত! । 

(৩) মিথাপ্রয়োগহীনা | (৪) ততসর্কমস্যাঃ | 
(৫) মায়াখ্যদেবা! সমীকৃভাক্ষর! প্রতিরূপা | 
(৬) শুদ্ধোদনভ্তত্র£ (৭) শ্রতিন্পা | 


৮ 


নির্ধবাণতত্ব। -ঠ 


শ্রতৈস্থিতা ভিষ্ঠত ভাপসীব ব্রতানুচারী (৮) সহ ধর্মচরিণী | 

রাজ্ঞাভ্যনুজ্ঞাতবর প্রলন্ধ! দ্বাত্রিংশমা'সা ন কম সেবতি (৯) & 
.. শাক্য ঈদৃশী জননীর গর্ভে ও এইরূপ পিতার ওরসে 
বরয়গ্রহণ করিবেন বলিয়! উক্তরূপে উভয়ের চরিত বর্শিত 
হুইয়াছে। বোনের! বলেন যে সিদ্ধার্থ অন্য বংশ পরিত্যাগ 
করিয়া কেবল শাকাবংশকেই মনোনীত কর্রিলেন কেন? 
ললিতবিস্তরে লিখিত হইয়াছে যে তিনি জন্বদবীপের ১৮ 
স্থান ও ১৮ কুল অন্বেষণ করিয়ী পরিশেবে শাকাকুলকেই 
নির্দোষ বলিয়া মনোনীত করিয়াছিলেন 1 ” পাগবকুল- 
প্রস্থতৈঃ কৌরববংশে ইতি ব্যাকুলীকুতো যুধিষ্টিরো ধন্ষুস্য পুত্র 
ইত্তি কখয়তি ভীমসেনে। বায়োরর্জুন ইন্ত্রস্য নকুল সহদে- 
বাবস্থিনোরিতি” পাণবেরাও কুরুদিগকে, ব্যাকুল করিয়া" 
ছিলেন এবং তাহার জার, অতএব এ কুলে মহৎ দৌধ 
লক্ষিত হইতেছে । কেবলমাত্র শাকাবংশই নির্দোষ। 

-এদিকে শ্রাবস্তি প্রদ্দেশের রাজ] শুদ্ধোদনের যশ মান 
চারি দ্দিকে প্রগর্িত হইল, তিনি নিকটবর্তী ক্ষুদ্র রাজ- 
গণের নিকট বিশেষ আদরণীয় ও গেরবাধিত হইলেন, 
তিনি বলবীর্যেও আদ্বতীক্ক ছিলেন। তার স্থণসমৃদ্ধির 
অপ্রতুল ছিল না, দাসদাসী, প্রভুত্ব ও ক্ষমতারও অভাব 





€৮) ব্রতান্থচারিণী। 
€৯)১ দ্বাত্রিংশন্মামা ন কামং সেঞ্ঠতে | 


৯০ শাকাঁখুনিচারিত। 


চিল না, ইন্ডিত্বম্থখসেবা বস্তরও অনাটন ছিল না, কিন্তু 
- তথাপি তাহার চিত্তের প্রসন্নতা কোথায়? পুত্র না হণ্- 
ফ্াতে পুন্নাম নরক হইতে উদ্ধার পাইবার আশা নাই 
রাজার ও রাজমহিষীর মনে এই চিন্তাই অতিশয় প্রবর্ণ* 
হইয়া উঠিল। রাজা শুদ্ধাদনের ঢুই স্ত্রী, মায়া ও বশে]. 
ধরা) কিন্তু উভরেই পুত্রহীনা । এত বয়সে উভয়ের 
সন্তান হইল ন] দেখিয়! রাজ্জী ও তাহার আর ছুঃখের অবধি 
পুহিল না| 

পুত্রের চন্ত্রানন নিরীক্ষণ করিতে না পারায় জাজকুল খন 
বিষাদে আচ্ছন্ন হল । একে রাম্ীও প্রায় তখন বর্ষিয়সী 
হইয়াছেন। তীহার চতুম্তত্বারিংশ বৎসর অতীত হইয়1 
“আসিল, স্বৃতরাং সন্তান হইবার সম্ভাবনা! হাস হইতে 
লাগিল। এত বয়সে অর প্রসবের সম্ভাবনা থাকে না এই 
লইয়া সথীগণ কাণাকাণি করিতে লাগিল। একদা মাস 
. দেবী ম্নানান্তে নানাভরণভূষিত অনুলিপ্রগাত্রা। সুনীলবন্ত্র- 
পরিধায়িনী ও অনেক সখীগণ দ্বারা পরিবৃতা হইয়। রাজ! 
শুদ্ধোদনের স্সীতিপ্রাসাদে উপস্থিত হইলেন। তথার 
তিনি রাজার দক্ষিণ পার্খেরত্রলালখচিভ ভদ্রাসনে উপবিষ্ট 
হইন্ক। ঈষৎ হাসা করিয়া রাজাকে এই গাথা বলিলেন, 
« হে সাধে, হে পার্ধিব, হে প্রন্মপাল, আমি আপনার 
নিকট হইতে এক ভিক্ষা চাই, হে রাজন্‌ অদ্য আপনি 
আমার দেই বর দান স্কুন | আপনি অত্যান্তত, প্রীতমনা 


নির্ববাণতত্ব । ২৯ 


হই হৃদয় মনের হর্ষবর্ধক অভি প্রারও আমার নিকট শ্রবণ 
করুন” দেখুন আমি সমুদ্র জগদ্বানীর প্রতি মৈত্রচিত্ত! 
এব অষ্টাঙ্গ পোষণ করে এমন বেবত্রতশীল বরোপবাসও 
গ্রহণ করিয়াছি! আমি প্রাণী হিংসা করি না, সদ! 
শুদ্ধভাব পোষণ করিয়া থাকি, আত্বব অপরকেও প্রেম 
করিয়। থাকি ॥। আমার মন স্ত্রীক্ুলভ দোষ বিবর্জি তং 
আশমাতে প্রমন্তত্। বা লোভ নাই, হে পাজন্‌ আমি কামনার 
বিষয় লইয়া মিথাঁচরণ করিব না। আমি সত্য পালন 
করিয়া থাকি, লোকের এরেশবধ্যাদি দেখিলে কাতর হই 
না, কখন কঠোর কথ! ৰলি না, আমি অশুভ সন্ধানে 
প্রলাপ করিব দা । আমার পরদোধানুসন্ধীন দোষ ও 
মাই, মোহমদবিহ্বীনাও হইয়াছি, সকল গ্রাকার অবিদয। 
আমাতে আর স্থান পায় না। এখন স্বধনেই পরিতুষ্টা থাকি | 
নিয়ত সমাহিত এবং কপটাচার ও ঈর্ষ্যাবর্জিত হইযা এই 
দশ প্রকার শ্তত্ব কম্মম আচরণ করিব। অতএব হে নরেন 
আপনি আর আমার গ্রতি ইন্জিস়াসক্ত চিত্ত রাখিবেন না। *)” " 
এই্টবূপে নানা কথা বলিয়া তিনি সেই প্রমোদ প্রাসাদোপবি 
সন্ধী গণ সহ শগ্ন করিক্না রহিলেন। মৃহাপুকষগণের জন্ম 
বৃত্তান্ত প্রায় অলৌকিকভাবে বর্ণিত হইয়। থাকে । 
বিশ্ববিধাতার স্বাভাবিক নিয়মে সাধারণ দানবের যেরূপ 
উৎপত্তি হয়, -ধর্মপ্রবর্তক ভগবভ্তক্তদিগেরও জন্ম সেই 








ক ললিতবিস্তব্র পঞ্চম অধ্যায়; 


৫ 


১২ শাক্যমুনিচরিত । 


নিয়মে হয়, জীবনালেধ্য লেখকেরা সেইব্বপ কারণ নির্দেশ 
লা করিয়া কিছু কবিত্ব প্রকাশ করিয্না থাকেন; কিন্ত 
তাহ! দন্পূর্ণ অমূলকও নহে.। প্র কবিত্বের মধ্যে কিছু 
গুড আধ্যাত্মিক ভাব নিহিত থাকে। কারণ তাহার! 
নাকি বিশেষ অভিপ্রায় সাধনের জন্য জগতে প্রেরিত 
হন এবৎ সেই অভিপ্রাপসাধনের উপযোগিনী বিশেষ 
বনীশক্কি তাহাদের আত্মাতে মিহিত থাকে । ধিধাতা 
স্বয়ং তাহাদের আত্মাতে ত্র শক্তি সঞ্চারিত করেনঃ 
স্কৃতরাং তাহাদের শারীবিক জন্ম সামান্য মনে করিয়া 
লেখকগণ ক্ৰাহার্দের আধ্যাত্মিক জন্মই বিশেষরূপে বর্ণন 
করিয়া থাকেন। বুদ্ধাদব “ বহুজনহিতায় বহুজন 
স্থধায় ” ক্সবনীমণ্ডলে আবতীর্ণ ছয়েন। দয়! ও নির্বাণ 
অর্থাৎ শাস্তি শিক্ষা দিবার জন্য শাকোর আগমন প্রতীত- 
হটয়াছিল। সুতরাং তাঁহার জন্ম কবিত্বের আম্পদ হুইবে 
বিচ্িত্র কি? যাহা হউক শাকমুনির জন্ম বিষয়ে ললিত 
বিজ্তুরে অনেক অলৌদ্কিক ব্যাপার বিরত হইয়াছে । 
যখন মাক্সাদেবী প্রমোদপ্রপাদের উপরি ভাঁগে সধীগণ সহ 
শয়ন করিয়াছিলেন তথন এই অপূর্ব স্বপ্ন দেবিয়াছিলেন। 

“হিমরজতনিভশ্চ বড়বিষাণঃ সুচরণ চারুভূজঃ স্ুরক্তশীর্ষ। ॥- 
উদরমুপগতো গজপ্রধানো জিভগতিঘূটিবজগাত্রসদ্ধিঃ ॥ 
ন চ মম সুখ জাতু এব রূপং দৃষ্টমপি শ্রুতং নাপি চানুভুতং । 
কায়ন্থচিত্তসৌখাভাবা- যথরিবধ্যান সমাহিতা অভুবম্‌ 1৮ 


নির্ববাণতত্ব। - ১৩ 


তুষার বা রজতের ন্যান় শবে বর্ণ ছয়টি দত্তযুক্ত+ হনোক্ত 
কর, স্ুনরচরণ ও স্থুরক্ত শীর্ষদেশ বিশিষ্টঃ গাত্রদন্ধিসকল 
বজসম স্মদৃ়, একটি গঞশ্রেষ্ঠ মনোহর গতিতে উহার 
উ্দরে প্রবেশ করিল। ততৎকালে ভরীহার কিরূপ সুখো- 
দয় হইয়াছিল. তাহ! বর্ণনাতীত। যেন সমাধির অবস্থার 
সুখ ভোগ করিতেছেন এইন্ধপ প্রীত হইয়াছিল। 
ভাবিলেন, একি কখন আমার এরূপ সুখ হন্ন নাই 
এরূপ অপুর রূপত কখন দেখি নাই, শুনি নাই ও 
অনুভব করি নাই। ধ্যানসমাহিত ব্যক্তির বেন্প শরীর 
মনে সুখ হয় এ যে তেমনি স্থথ1। এই স্বপ্ন দর্শনে রাজ্ঞীর 
নিদ্রা ভঙ্গ হইল, অপূর্ন আনন্দে ভ্াহার চিন্তু উদ্দেলিত 
হইস্থা উঠিল । আহ্লাদে আর প্রহীক্ষা করিতে না পারিয়! 
_ বিগলিতভূষণবসন প্রা হইয়া সব্বীগণ সহ প্রানাদের 
শিখরঙেশ হইসে 'বতীর্ণ হইলেন এবং অশোকণনিক। 
নামক স্থলে উপবিষ্ট হইয়া রাজার নিকট এক দূত পাঠা" 
ইয়। দিলেন। দত গিগা। স্বপ্ন বৃত্তান্ত জানাইল 1 বলিল, 
মহারাজ শীঘ্র আন্ুন, দেবী আপনাকে দেখিতে অভিলাষ 
করিতেছেন । 

রান্না দূতের প্রসুখাৎ এই আনন্দের কথা। শ্রবণ করির। 
আহ্কাদে কম্পিতকলেবরী *হইন়্া অমাত্যগণ সহ যথায় 





ঢললিতবিস্তর ষষ্ঠ অধ্যায় । 


১৪ শাক্যমুনিচরিত | 


রাজমহিয়ী উপবিই| ছিলেন তথায় গরিয়। উপস্থিত হইলেন । 
রাজীকে স্হান! দেখিয়া রাজার মনে আর আনন্দ 
ধরে না : খনই গণক, ডাকিয়া পাঠাইলেন এবং 
তাহাদিগকে এই বৃত্বান্ত জিজ্ঞাসা করাতে তাহার! উত্তর 
করিল, মহারাজ, সকল প্রাণীর হিতকারী আপনার 
এক রাজচক্রবর্থী পুত্র জন্মিবে। তখন আবার রানা 

গুদ্ধোদনের নিকট এইকূপ ইদববাণী হইল) 

“তুষিত্ধপূরি চযবিত্বা বোধিসত্তবো মহায়। 

নৃপতি তব স্থতত্বং মায়াকুক্ষোপপন্নঃ।” 
হে ন্বপতি, [কোন শঙ্কার কারগ নাই] মহাত্মা 
বোধিসত্ব তুষিত পুর পরিত্যাগ করিয়া আপনার পুত্র হইদ্া 
জন্ম গ্রহণ করিবেন. বলির মায়াদেবীতে উপপন্ন হইয়াছেন । 
যাহ! হউক, রাঁভ্ভীর গর্ভসঞ্চার হওয়াতে রাজা ্রচু্পচিত 
হইলেন, অন্তপুরচারিপীরা নানাবিধ মজলধ্বনি করিতে লাগি- 
লেন। এই শুতবার্তাশ্রবণে নাগরিক জনগণ ও প্রজী- 
বর্গ াঁনন্দোখসৰ করিতে লাগিল, বাঝ্তবিক কপিলবন্ত 
নগরে আনন্দের রোল উঠিল | রাজাও এই অবক্াশে 
্রাঙ্মণদ্দিগকে বিবিধ প্রকার মিষ্টান্ন ও বস্ত্র দান করিতে 
লাগিলেন | এ দিকে কপিলবস্ত নগরের চারি শৃষ্গদ্বারে 
দাণের বিশেষ ব্যবস্থা হইল; বোধিসত্বের পুজার্থ এই 
কল বস্ত বিতরিত হইতে লাগিল। রাজা অন্নার্থী- 
দিগকে অর, গাঁনাধুদিগকে পানীয়, বন্তার্ধীদিগকে বন 


নির্ববাণতত্ব। ১৫ 


ধাঁনার্ধীদিগিকে ঘোটকাদি বিতরণ করিয়া চিত্ত প্রসঙ্গ 
ঝরিলেন। বৃদ্ধ বয়সে সন্তান সম্ভাবিভ হইল বলির! রাজ! 
ও রাজমহিষী যেকি পর্্যত্ত পুলকিত হইলেন তাহা! আর 
বর্ণনার বিষয় নহে? 





বৌদ্ধধর্মের বিস্তার । 
বৌদ্ধ ধর্ম অতান্ত প্রাচীন । ইহা যে শাক্য সিংহ হইতে 
প্রচলিভ হইয়াছে তাহা নহে, কিন্তু ইহার পূর্বেও এ 
ধর্শের নামোলেখ দেখিতে পাওয়া! যায়। বান্মীকি রাম" 
ঈপের অযোধ্যাকাণ্ডে লিখিত হটয়াছে যে ১-- 
« যথা হি চোরঃ সতথণ হি বুদ্ধ 
স্তথাগতং নাস্তিকমত্র বিদ্ধি | 
তল্মাদ্ধি যঃ শক্যতমঃ প্রজানাং 
.সনাস্তিকে নাভিমুখো বুধঃ স্যাৎ |” 
চোর যেমন দণ্ডনীয়, .বুদ্ধ ও নান্তিকও তেমনি দণ্ড . 
নীয় জানিবে। অতএব প্রজাগণের হিতের জন্য দণ্ডার্থ 
, ব্াক্তিকে দণ্ড করিতে হইবে । পণ্ডিত ব্যক্তি নাস্তিক সহ 
সম্ভাষণাও করিবেন না * ৷ মহাভারতের ভীন্মপর্বেরও বৌদ্ধ" 





* বৌদ্ধাদয়ো। রাজ্ঞস্ট্ৌরবন্দগ্যা ইত্যাহ যথা হীতি 
বুদ্ধো। বুদ্ধমতান্ুসারী তথ1*চোরবদণ্য ইতি ছি প্রসিদ্ধং 
নান্তিকং চার্বাকং তথাগততং তৎসদৃশং চোরবাদপ্যং বিদ্ধি। 
নাস্িকবিশেষস্তথাগতঃ তমপি এরঁচারবদদপ্ত্যমিতি শেষ 


চে 


১৬ শাক্যমুনিচরিত ৷ 


ধর্শের লাম আছে। শ্ত্রীমস্তাগবতের কোন কোন স্থানে 
বদ্ধাবতারের উল্লেখ দেখিতে পাওয়া যায়। ইহা ব্যতীত 
বায়ু ও কক্কী পুরাণ গ্রভৃতিতে ব্ুদ্ধাবতার ও বৌদ্ধধর্মের বিষস্ন 
লিখিত হইয়াছে । ফলতঃ বৌদ্ধধন্ম মহাতপন্বী সিদ্ধার্থ 
শাক্য মুনির পুর্কেও অতি প্রাচীনকাল হইতে লোকে 
প্রসিদ্ধ ছিল। অতএব বৌদ্ধধশ্ম যে আধুনিক নহে প্রত্যুত . 
অতি পুরাতন তাহাতে আর সন্দেহ নাই। কিন্ত পুর্ব 
কাঁল হইতে বৌদ্ধদিগকে শান্রকারের] নাস্তিকের ন্যায় 
অন্পৃশ্য জান করিয়া আসিতেছেন, নিতান্ত ভ্রফটাচারী 
বলিয়া তাহাদিগের সঙ্ষে বাবহার করিতেন / প্রাচীন 
অভিধানপ্রণেতা অমর সিংহ ও হেমচন্তর প্রভৃতি গ্রন্থকা- 
রেরা স্বীয় গ্রন্থে বুদ্ধের নাম সন্সিবিই কারিগ্াছেন ॥ অনেকৈ 
অনুমান করেন 'যে তাঁহারাও এক কালে বৌদ্ধ ছিলেন। 
বাস্তবিক তৎকালে বিবিধ গ্রন্থকার বৌদ্দধম্ম্ের অঙ্গুসরণ 
-করিতেন। “ধর্্কেতুঃ শ্বেতকেতুঃ ইত্যাদি স্থলে বির 
নামাবলির সঙ্গে ইহারও নাম দিয়াছেন। ধন্মকেতু, শ্বেতকেতু, 





ইত্যন্যে,. বেদপ্রামাণ্যাপচ্তৃত্বেন তেষামপি চোরত্বাৎছি 
নিশ্চদ়েন তন্মাৎ গ্রজানামহুগ্রহায় রাজ্ঞা চোরবদেক 
দণযয়িতৃং শক্যতমোধঃ সচোরবন্দগ্যঃ | দণগডযোগো তু বুধো 
ব্রা্ষণো। নান্তিকে অভিমুখো ন স্যাৎ, তৎ্সম্তাষণাদি ন 
কুব্বাতেত্যর্থঃ। তুল্ন্যায়াদণ্ডাসমর্থো ত্রাঙ্মণোপি ত দ্িমুখঃ 
স্যাদিতি স্থচিতম্‌। টী 


নির্ববাণতন্ব ৷ ১৭ 


খজিৎ, মহাবোধী। পঞ্চজ্ঞান, মহ্ামুনি, সর্বদা, মহাবলঃ 
বহক্ষণ, ত্রিষৃর্তি, সিদ্ধার্থ, শাক্য, সর্বার্থসিদ্ধি, অর্কবন্ধু মায়া- 
দ্বেবীস্থৃত। গৌতম, শৌদ্ধোদরি 1 হেমচন্দ্র আটটি নাম উল্লেখ 
করিয়াছেন ;__শাক্যসিং হ, অর্কবান্ধব, রাহুলের, সর্ববার্থসিদ্ধ, 
গোতমান্বয়, মায়ান্থত, শুদ্ধোদনস্ত ও দেবদত্তাপ্রজ । 
কন্ধী ও গণেশ পুরাণেও বৌদ্ধধর্মের বিবরণ দেখিতে পাওয়! 
যায়। যাহা হউক বৌদ্ধধর্মের পুরাতনত্ব প্রতিপাদন 
করিবার জন্য আর বিশেষ প্রয়াদ পাইবার প্রম্নোজন নাই 
ফিস্তাশীল বাক্তিমাত্রে ইহ! অনায়াসে বুঝিতে পারেন । 
শাক্সিংহ হইতেই এই ধর্মের বিশেষ প্রচার ও স্থাপন! 
হত, কিন্তু বুদ্ধের শিষ্যগণ বলেন তথাগত শেষ সপ্তম বুদ্ধ । 
ইহার পূর্বে আরও ৫৫ জন বুদ্ধ পর্যায়ক্রমে জন্মগ্রহণ 
করিয়াছিলেন ৯* | তন্মধ্যে শস্তু পুরাণ হইতে শেষ ছয় বুদ্ধের 





* ললিতবিস্তরের প্রথম অধ্যায়ে দেখিতে পাওয়া 
যায়--যথা “ অপ্রম্াণবুদ্ধধর্্মনির্দেশঃ পূর্ববকৈরপি তথাগতৈ 
ভাষিত্ং পৃর্ধ্বে। ” পূর্বতন তথাগত বুন্ধগণ যে বুদ্ধধর্মম 
প্রগার করিয়াছিলেন পুনরায় তাহাই আপনি এই ললিত 
বিস্তরে নিজবর্ম্ম প্রকাশ করুন। সেই পূর্বতন তথাগত 
পদ্মোত্তর, ধন্মকেতু, দীপঙ্কর, গুণকেতু, মহাকর, খধিদেবঃ 
তেজ, সত্যকেতু,  বউসংহত, সর্ববাভিভূ, হেমবর্ণ, 
অতুচ্চগামী, প্রবাতসার, পুপকেতূ, ৰররূপ, স্থুলোচন, 
খষিগুপ্ত, জিনবক্তু, উন্নত, পুশ্পিত, উর্ণীতেজা, পুক্কর, 
স্থরশ্মি, মঙ্গল, সুদর্শন, মহ্ানিংহতেজঞ, স্থিতবুদ্ধিদত্,' বস্ত- 

চে 


১৮ | শাকামুনিচরিত 1 


সামান্য বিবরণ পাওয়া যায়, সংক্ষেপে তাহ1 প্রকাশ 
করা যাইতেছে। শল্তৃপুরাণ নেপানস্থ বুদ্ধেরাই সমাদর 
করিয়া থাকেন, তাহাঁর অধিকাংশ. কেবল অলৌ- 
কিক অনার গল্পে পরিপূর্ণ । স্থৃতরাং তৎসমস্তই প্রকৃত 
ইতিহাস বলিয়া কোনক্রমেই গ্রহণ করা! যাইতে পারে 
না। তবে পশ্তাদর্শী সারগ্রাহী লোকেরা কণ্টকবন 
হইনেও জীবের হিতক্কারী 'ওধধলতা আহরণ করিতে 
কুষ্টিত হয়েন নী। কথিত আছে ষে পূর্বে নেপাল অগাধ 
জলরাশিপুর্ণ গোলাকার মাত্র ছিল। ইহার পার্থ 
পর্বহরাজি ঘননিবিড অরণ্যানী সমাচ্ছাদিত। তথায় 
নানাবিধ পত্ত পঙ্গী আনন্দে বিচরণ করিয়া সুখে বিহার 
করিত, স্থানে স্থানে অতি মনোহর নির্বর সকল মধুর 
স্বরে প্রবাহিত হইর। বিভূ শুণগানে প্রকৃতিকে সভত 
আঁহ্বান করিত। এই জলরাশিপুণ বৃত্তটির নাম নাগবাস 
. হদছিল। ইহা হিমাচলের দক্ষিণাংশে অবস্থিত। এ 
প্রদেশে নাগাধিপতি কর্কোতক অধিবাস করিতেন। এ হে 





গন্ধি, . সত্যধম্মৃবিপুলকীর্তি,  তিষা, পুযা, লোকগ্গন্দর, . 
" বিশ্তীর্ণভেদ, রত্ুকীর্তি, উগ্রতেজা, ব্রহ্মতেজা, স্থঘোষ, সুপুষ্য, 

স্থমনোজ্ঞঘোষ, সথতেষ্টরূপ, প্রহসিতনেত্র, গুণরাশি, মেঘ- 
"জ্বর, সুন্দরবর্ণ, আয়ুস্তেজা, সলীলগজগামী, €লাঁকাভিলা- 

ধিত, জিতশক্র, সম্পূলিত, বিপশ্চিৎ, শিখী, বিশ্বভূ, ক্রকু- 

চ্ছন্দ, কনকমুনি, কাশ্যপ। 


রি 


নির্বাগতত্ব। ৯৯ 


নাকি পয জন্মিত ন1?। একদা বিপশ্চিৎ বুদ্ধ মধ্যদেশ- 
স্থিত বিন্মতি নগর হইতে আনেক ভিন্কুক শিষ্য সমভি- 
ব্যাহারে লইয়া নাগবাসহ্ুদে উপস্থিত হুইলেন। তিনি 
তিনবার এ সরোবর প্রদক্ষিণ করত বাযুকোণাভিমুখী 
হইয়! উপবেশন করিলেন এবং একটি. পদ্মমূল লইরা 
মন্ত্রপাঠ পুর্বক জলে নিক্ষেপ করিয়া বলিলেন, যখন এই 
মূল বৃক্ষর্ূপে পরিণত হইয়া পররবিত ও কুশ্ুমিত হইবে 
তখন ইহার কমল হইতে অগ্নিস্থ ভুবনেশ্বর স্বয়ন্ত অগ্নি 
শিখারূপে আবিভূতি হইবেন । পরে সেই ত্ৃ্ধ কর্ষিত ও 
জীবলসূহের বাপভৃমি হইবে |” এই কথা বলিক্জা। তিনি 
অন্তরথিত হঈলেন। পরিশেষে তার বাক্য সফল হুইল। 
সেই অবধি নাকি নেপাল বাসোপযোগী হইয্লাছে। 

_. পরে দ্বিতীয় বুদ্ধ শিখী নাগবাস দর্শনমানসে তথায় 
সমাগত হইলেন। ভূপতিগণ স্ব স্ব রাজ্য এবং ত্রাঙ্গণ 
ক্ষত্রিয় বৈশ। ও শৃদ্র এই চতুব্বর্ণের “অনেক লোক আপন 
জনক জননী ভ্রাতা ভগিনী পুত্র" কলত্রার্ধি গরিত্যাগ 
করিয়। নির্ধাণমুক্তি লাভাশয়ে তাহার অন্সরণ ধরিয়া, 
ছিলেন! শিখী সেই হদস্থিত জ্যোতিংস্বরূপ হযস্তকৈ 
“দর্শন কর্রন এবং ভক্কিরনে প্লাবিত হইয়া প্রেমবিগ- 
লিতচিত্তে তাহার স্তধস্ততি করিয়া সাষ্টাঙ্গ প্রণা্ 
করিলেন । পরে & হুদ তিন বার প্রদক্ষিণ করিয়া শিষ্য-,. 
দিগকে সম্বোধন করিয়া কহিলেন্ব এই স্থান স্তর প্রিয় 


হক শাক্যমুনিচরিত | 


ভূমি এবং প্রাণিপুঞ্জের আবাসস্থল হইবে । মন্ুধ্যও অপ. 
রাপর জীৰ স্থানান্তর হইতে আসিয়। এখানে বাস করিবে। 
এই স্থান পর্যটক ও তীর্থদর্শকদ্দিগের স্থখের আলর 
হবে । হে বৎসগ্নণ, অধুনা আমার অন্তর্ধানের, সময় 
উপস্থিত হইগাছে। তোমরা এখন বিদায় গ্রহণ করিয়া 
স্ব স্ব দেশে চলিয়। যাও। এই কথা বলিয়াই শিখী হুদে 
প্রবিষ্ট হইয়া এক কমল তুলিয়া স্বয়স্তরতে বিলীন হুই- 
লেন। কয়েক জন শিষ্যও নাকি তদঙ্জুরূপ অবস্থ। প্রাপ্ত 
হইয়। অন্তর্থিত হইলেন । অবশিষ্ট সকলে গৃহে প্রত্যাবর্ডন 
করিলেন । 

তৃতীয় বুদ্ধ বিশ্বভুও শিষ্যবৃন্দপরিবৃত হইয়া! শিখীর 
ন্যায় উক্ত সরোবর পরিদর্শন করিতে আসেন। তিনি 
ত্রেতা যুগে সধাদেশস্থিত অনুপম পুরীতে জন্মগ্রহণ করেন। 
বিশু পরম দয়ানু ছিলেন, দেশীয় জনগণের হিতদাধন 
তরে যাবজ্জীবন ব্রতী ছিলেন। তাহাদের জ্ঞানধর্মের 
উন্নতি সাধনে তাহার জীবন ক্ষয় হয়। তিনিও এঁ মনো- 
হুর মরোবরে. সমাগত হইয়া স্বয়স্কে দর্শন করেন এবং 
তাছায় আরাধন। করিয়া বলিলেন যে এই সরোবর হইতে 
তবিষাতে গ্রজ্ঞারূপিণী গযেশ্বরী আবিভূ্তী, হইবেন্ব- 
এবং বোধিসত্ব এই স্থানে শুভবগমন করিবেন। এই 
স্থান নানাবিধ জীবে সমাকীর্ণ হইবে । ইহ? বলিস 
তিনিও স্বস্থানে প্রস্থান কুরিলেন ॥ 





,নির্ববাণতত্থ । :. . হ$ 

যে বোধিসত্বের বিষয় উল্লিখিত হইল তাহার নাম 
মন্থজত্রী। তিনি নাকি ভ্রেতাষুগে মহাচীন দেশান্তরগ 
পঞ্চশীর্ষ পর্বতে জন্মগ্রহণ করেন | তিনি ফাধুতা ও অগস্ত 
অগ্লিময় বাক্যবলে অনেক শিষ্য সংগ্রহ করিয়াছিলেন । 
সরল কৃষক হইতে প্রকাণ্ড প্রতাপশালী রাজগণকে পর্যাস্ত 
ধর্ম দীক্ষিত করিয়াছিলেন । তাঁহার আকর্ষণে আকষ্ট 
হইয়া চীনের অধিপতি ধর্মকর রাজ্য পরিত্যাগ করিয়া 
স্অশ্ন্যাদী হইরা তাহার শিষ্যবর্গের মধ্যে মিলিত হইগ্রাছি- 
লেন। বিশবসুর নাগবাদ গমনের পর একদা! মন্ত্রী 
এই ভূমগুলের কোথায় কি ঘটনা! ঘটিতেছে তাহা নির্জনে 
অনন্যমনে চিস্তা করিতেছেন এমন সময় ধ্যানপ্তিথিত" 
লোচনে ধর হদস্থিত স্বয়স্তুর অপুর্ব দিব্যঘৃত্তি তিনি দর্শন 
করিলেন এই অলৌকিক অপরূপ রূপ দেখিয়া 
তিনি মুগ্ধ হইয়া গেলেন এবং ভাবিলেন যে ত্র পবিত্র 
স্থানে গমন করিয়া জীবন সার্থক ও ক্কৃতার্থ করিব ও 
আপনি ধন্য হইব। তিনি অনতিবিলম্বেই শির্ষীমঞ্জী ও. 
নিজ পড়ীছয়কে লইয়া তথায় উপস্থিত, হইলেন :এবধ' সং্র$' 
বর প্রদক্ষিণ করিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন ।  ইদের' 
আল গমনের পথ অবলোকন করিয়া নিশতাস্ত আহ্লনিত 
“হইলেন। এই স্থান জীথেরু বাসোপযোগী হইবে বলিক্কা' 
হস্তস্থিত তরবারি দ্বার] পর্বত ছুইখণ্ড করিয়া ফেলিলেন। 
তখন হদের জলনির্গত হওয়াতে স্র শুষ্ক হইয়া খেল? 


২২ শাকামুমিচরিত | - 


সেই অবধি হুদ ভূমিতে গরিণত্ত হুইয়। শেষে নেপাল রাজ্য 
প্রকিটিত হইল। 

কিছুকাল পরে চতুর্থ বুদ্ধ ক্রকুঞ্ছন্দ ( করকেতুচন্ ) 
মহারাজ ধর্মপাল ৬ অপরাপর শিষ্যগণকে সঙ্গে লইয়া 
মধ্যদেশচ্ছিত ক্ষমাবতী নগর হইত নেপালে সমাগত 
হয়েন। তথার তক্তিতরে শ্বয়স্তূর বন্দনাধি করিয়া তিনি 
মনজত্রীর প্রশংস! করিতে লাগিলেন। পরে নাকি তিনি 
গয়েশ্বরীর পুজা করিয়। শিবপুরে চলিয়া! গেলেন । শিষ্য 
গণের মধ্যে দ্বিজতময় গুণধবজ ও ক্ষত্রিয়বংশসম্ততত 
অভয়ামনদদ উভয়ে সেই মনোহর স্থান পরিদর্শন করিয়! 
ভিক্ষুত্রত অবলম্বন করত তথায় বাস করিবেন স্থির 
ক্করিয়া কৃতাঞ্জলি পূর্বক ক্রকুচ্ছনের নিকট প্রার্ধন। করি- 
€েন' তিনিও গ্তাহাতে সম্মত ছইলেন, কিন্তু তথায় জল 
মা থাকাতে দীক্ষাসময়ে অভিষেক কিরূপে হইবে ইহ! 
ভাবিতৈছেন, এমন সময় তাহার আল্তঞাতে ভঙ্গবতী নামে 
এক গ্রবল নদী সেই পর্ধত হুইতে বিনিঃস্থত হইল। ক্রকু- 
চন্দ সেই জলে উভয়কে ভিন্ষুধর্মে দীক্ষিত ও অভিষিক্ত 
করিলেন। তদনস্তর মহারাজ ধর্শপাল ও যে যে শিষা 
তথায় বাস করিতে অভিলাষ করিয়াছিলেন তাহাদিগকে 
“তথায় রাখিয়া আসিয়া নিজে, ক্ষমাবতীতে প্রত্যযাগত হই" 
লেন। এইরূপে নেপালবাসির! নানাবিভাগে ও জাতিতে 
বিতক্ত হইয়াছিলেন। » 


নির্ববাণতত্ । ২৪ 


গঞ্চম বুদ্ধ কনকমুনিও পূর্বের ন্যায় অনেক শ্রিষ্য লইপ্া 
মধ্যদেশবন্তিনী শুভবতী নগরী হুইতে নেপালে আগমন 
ক্ধরেন। তথায় কিক্নাদ্দবস অবস্থিতি করিয়া স্বয়স্ত র 
অচ্চনধর্দি করিলেন, পরে অনেক শিষ্যবৃন্দ সহ স্বদেশে 
ফিরিয়া আসেন | অবশিষ্ট যাহারা সেখানে বাদ করিতে 
লাগিলেন, কাহার বুদ্ধ কনকমুনির অন্ুলরণ করিয়া ্যয়ন্্র 
বন্দনায় একান্ত মগ্ন ভুইয়া! ভীবন অতিবাছিত্ত করিলেন। 
ষষ্ঠ বৃদ্ধ কাধ্াপ রারাণসীর সন্লিকস্থ মৃগদ্বাববনে 
জন্মগ্রহণ করেন। তিনি নেপালে আসিয়। এ য়স্র 
পুজা করিরাছিলেন। বাস্তবিক ষড়-বুদ্ধসন্বন্ধে এইমাত্র 
উপন্যাস প্রাপ্ত হওয়া ঘাকস| কিন্তু প্রক্কত ইতিহাস 
পাইবার কোন সম্ভাবনা নাই। 
শেষ বুদ্ধ শাক্য মুনিই যে বিস্তীর্ণ বৌদ্ধ ধর্মের পরব 
সক তাহাতে আর কিছুমাত্র সন্দেহ নাই। তাহারই পবিজ্র 
জীবনের বলে ও মানবজাতির প্রতি অপুর্ব দরয়াস্তণে 
ধর্ম এত দূর বিস্তৃত ও প্রচারিত হইয়াছে । অর্বার্থ- 
সিদ্ধ মহত্ব! শাক্যমুনি এঁ ধর্দ্ের প্রাণ। ভক্তচূড়ামণি 
চৈতন্য ও পরম যোগী মহর্ষি ঈশা যেরূপ কোন ধন গ্রন্থ 
প্রণয়ন করেন নাই, তাহাদের অলৌকিক আধাত্বিক 
জীখন ও উপদেশাবলিই *পর্রশেষে তৎসম্প্রদাযস্থ লোকের 
- মধ্য ধন্ততবরূপে পরিগৃহীত ও আদৃত হইয়া আসিয়াছে, 
তদ্ূপ শাক) মুনিও কোন বিশেষ গ্রস্থ রচন্া করেন না 


চা 


৪ শীক্যমুদিচরিত 1 
কাহার মহৎ জীবন ও উপদেশই বৌদ্বতত্বরূপে বৌদ্ধ- 
গণের নিকট প্রচারিত ও আপ্ত বাক বলিয়া! পূজিত হইয়া 
আসিয়াছে । বিশেষতঃ প্রা সহজ বৎসর হইল প্রবল 
হিন্ুরাগণের দৌরাত্মে বৌদ্ধের। ভারত হুইতে তাড়িত 
ও বহিষ্কৃত হওয়াতে এই ধর্মন্বনবীর শ্রন্থনিচর অতিশয় 
দুর্লভ হইয়া পড়িয়াছে। এজন্য ইহার অনেক গভীর তব 
'অবগত, হওয়া সম্ভবপর নহে । নেপালবাসী বৌদ্ধেরা 
বলেন বৌদ্ধ ধর্দ্ের ৮৪ সহত্র গ্রন্থ আছে, তাহার মধ্যে 
কতক পুস্তক পীঁওয়। যায়| প্র গ্রস্থাবলীকে নবধর্ম বলে *। 
অষ্ট সাহজিক, গওব্যৃহ, দশভূমীশ্বর, সমাধিরাজ, লঙ্কা ব- 
তার, সন্ধর্দপুরীক, তথাগতগুহ্যক, ললিতবিস্তর ও 
সুবর্প্রভান এইগুলিই প্রধান। কিন্তু সংস্কৃত ভাষায় 
এই গ্রস্থগুলি প্রাপ্ত হওয়া! যায়;-যথা প্রজ্ঞাপারমিতা, 
দেবপুত্রকৃত :অভিধর্্, সারিপুত্রককত অভিপর্শা ললিন্ক- 
বিস্তর, কারওব্যচ, ধর্মবদ্ধপদঃ ধন্মুবোধ» ধর্মসংগ্রহ, 
সপ্তবুদ্ধস্তো ত্র, বিনয়সথত্র, মহান্য সুত্র, মহান্য স্ত্রালস্কার, 
জাতকমালা, অনুমান, চৈত্যমাহায্মা। বুদ্ধশিক্ষা- 
সমুচ্চয়, বুদ্ধচরিত, বুদ্ধপাল তত্ব ও সঙ্ধীর্ণ ত্র গ্রতৃতি। 
বেদ ধর্ম অতিশয় জটিল ইহার বৈজ্ঞানিক মত 
নিতাত্ত অক্ষটতর ও হুর্কোধী স্থৃতরাং ইহার অন্তর্গত 


লা 





* বাবু রামদাস পনের উরতিহাসিক রহস্য । 


নির্বাণতত্ব। হ৫ 


*্মনেক কথা বোধগম্য লা হগুয়াতে ভাঁলরূপে বিচার ও 
হৃদয়ঙগম করা দুক্ধর । তবে মোট! মোট্টি এক প্রকার বেশ 
গ্রতীত হয়। অশ্চিন্ধ্যর বিষয় এই যে এই ধর্মে ঈশ্বরের 
অন্তিত্বসন্বন্ধে সপক্ষে বা বিপক্ষে কোনরূপ মতামত প্রকা- 
শিত হয় নাই। কতক পরিমাপে শ্বভাববাদী বলিলেও 
লা যাইতে পারে । শাংখাদর্শনকাঁর কপিল যেরূপ স্থা্ট- 
সম্বন্ধে স্বভাবকেই সকলের মূল করিতে যত্ববান্‌ হইয়া- 
ছিলেন, বৌদ্ধ ধর্ম্টে সেরূপ নছে। ইহাতে অনেক 
পৌরাণিক উপন্যাস এবং অসার অযৌক্তিক কথ। লিখিত 
আছে। কঠোর জ্ঞান ও মতের জটিলতা সত্বেও যে এত- 
দুর বিস্তৃত হইগ়্াছে, এমন কি ইহাকে বিশ্বব্যাপী 
বলিলেও অত্যুক্তি হয় না, তাহা কেবল বুদ্ধের পবিত্র ত1ঃ 
দয়! ও শাত্তিগুণে | কোথায় ভারত আর কোথায় ল্যাপ- 
ল্যা্ড এত দূরতর দেশে বুদ্ধের স্বর্গীয় আলোক প্রকাঁ- 
শিত হইয়া পড়িয়াছিল। নেপাল, কাবুলের তক 
স্থান, তিব্বত, চীন, মল্োলিয়া, রূসিয়া, সাইবিরিয়া, 
ল্যাপল্যা্ড, ডচ অধিকার তূক্ক বালিদবীপ, ব্রিটিশঅধি- 
কারস্থস্থান ক্াম্মীর, লিউকেনদ্বীপ, কোরিয়াদ্বীপঃ মা" 
রিয়া, সিংহল, ব্রিটিশবন্া, বন্ধ, শ্যাম, আসাম, 

টান ও দিকিম,+ এত* দেশে বৌদ্ধ বন্ধ বিস্তৃত 
হইক্াছিল। সমুদয় পৃথিবীর লোক সংখ্যা গণন! 


রুরিলে ১** এক শত ২৫ পঁচিশ*কোটি মাত্র। শ্াহার 
প্র ৃ 


তু 
ক 


২৬ শাকামুনিচরিত | 


মধ্যে, বৌদ্ধ ৫০ পঞ্চাশ কোটি। তাহা হইলে প্রান 
অর্ধেক পৃথিবী বৌদ্ধ ধর্াবলগ্ী বলিতে হইবে । রিস, 
ডেবিড্স সাহেব বলেন ইহা-ব্যতীত পূর্ববে আর অনেক 
দেশে বৌদ্ধ ধর্শের প্রাহছূর্ভাব ছিল। আয়াদের প্রিয়তস্ব 
ভারতে এই ধর্ম প্রায় ১৫ শত বৎসর রাজত্ব করি- 
য়াছিল। শঙ্করাচার্ধোর সময় হইতে ভারতাকাশে এই 
প্রথর সুর্য অন্তামত হইয়াছে । হায়! এক সময়ে যাহার 
এত তেজ ও অসীম বল সেই ভারতে এখন তার চিহুও 
নাই বলিলে হয় । বাস্তবিক এক সময়ে হিন্দুজাতির গৌরব- 
স্বরূপ হইয়া! এই ধর্ম জগতের অনেক কল]াণ বিধান করি- 
়াছে। একা বুদ্ধের জনয পৃথিবীর লানাদেশে হিন্দু- 
জাতির সমাদর হইয়াছে তাহাতে সর সলোছ নাই। 
মহাপুরুষদের আগমন বড় দহজ নহে, এক ব্যক্তির জন্য 
সেই জাতি পৃথিবীর নিকট পরিচিত সম্মানিত ও আরা- 
ধিত হয়। তাহার কারণ এই যে মহাপুরুষের! যে জাতির 
মধ্যে জন্ম গ্রহণ করেন, সেই জাতির মধ্যে এক হুইয়। যান, 
তাহারা ভাহাদের রক্তে রক্তে অস্থিতে অস্থিতে হৃদয়ে 
হৃদয়ে এক হইয়া থাকেন। তাহারা আর স্বতন্্রভাৰে 
অবস্থিতি করিতে পারেন না| এই ধর্বলে বিজ্ঞান শিল্প 
কারুকার্ধ্য ও স্থাপত্য বিদ্যার বিলক্ষণ উন্নতি হইয়াছে । 
এই ধন্মের প্রভাবে বিবিধ হিতকর কার্যের অনুষ্ঠান ও 
চরিতশুদ্ধি ও সুবিমশ নীতির বিস্তার হইয়াছিল। বৌদ্ধ 


নির্বাণতত্ব। ২৭ 
ধর্শের আশ্রিত লোকেরা এই ভারতে এক লময়ে উচ্চ 
বৈরাগ্য, গভীর ধ্যাম, নির্ধিকপ্প সমাধি প্রচার করিক়া- 
ছিলেন। তাহীরাই জীবের প্রতি দয়ার একাত্ত দৃষ্টান্ত 
প্রদর্শন করিয়াছিলেম| তাহারা এক সময়ে ভারতের 
স্থানে স্থানে নিভৃত পর্বতকন্দরে আশ্রম স্থাপন করিয়! 
ধর্মচর্চা ও গভীর সাধনে নিযুক্ত হইয়াছিলেন। এমন 
ধর্মের অধ্যাত্ব তত্বনকল অবগত হওয়। নিতান্তই প্রয়ো- 
জন ও আত্মার পক্ষে নিতান্ত কল্যাণকর তাহাতে আর 
সন্দেহ নাই। 





শাক্যের জন্ম ও কৈশোর জীবন | 


এদিকে রাজী মায়াদেবী ক্রমে পুর্ণগর্ভা হইলেন। 
প্ররীর অবসন্ন ও অলস প্রায় হইয়। আসিল, বিশেষতঃ 
গুরুভারে আক্রান্ত হৃইয়। মৃদ্মন্থর গতিষ্কে পদবিক্ষেপ 
করিতে লাগিলেন । “ভীহার লাবণ্য ও দিব্য কান্তি এ 
অবস্থায় আরও দশ গুণ বাঁড়িল। বাস্তবিক তিনি ভাবী 
ধর্মরাজ বুদ্ধের অবতরণ হইবে এই চিস্তায় মগ্র থাকাতে 
মনে এক অপূর্ব আনন্দের উচ্ছাস হইত বলয়! আরও 
অলৌকিক রূপবতী হইর্খছিলেন | রাজাও রাজকার্ষে 
কথঞ্চিৎ উদাসীন হইলেন, পত়ীর অভিলাষ পূর্ণ করিবার 
জন্য প্রাক সর্বদা তাহার নিকটে থাকিতেন । যদবধি রাঁজ্ীর 


ন 


চি 


২৮ শাঁকামুনিচরিত | 
গর্ভ সঞ্চার হুইল তদবধি রাজা শুদ্ধোদন বিশেষ তপস্যচিরে 
নিযুক্ত ছিলেন, রাজপ্রিয় যায়াও নিয়ত ধন্াচরণে রত 
থাকিতেন | যখনই গায় অধ্যাখ্মযোগে আত্মশরীর 
নিরীক্ষণ করত লোকনাথ সোধিসত যেন বাস্তবিক 
তাহার কুক্ষি মধ প্রবিষ্ট হইয়াছেন দেখিতেন ও ভাবিতেন 
তখনই স্তীহার মন অলৌকিকভাবরসে অগ্ন হইত. 
তিনি গর্ভাবস্থায় নিতাস্ত শুদ্ধাচারিণী হইয়া! থাকিতেন। 
গ্লাগ দ্বেষ মোহ, কামেচ্ছা, ঈর্ষা বা হিংসা ভাহাকে বিনদু- 
মাত্র ম্পর্শ করে নাই। মনম্থিনী নিয়ত হষ্টচিন্তা ও 
প্রীতমল1 থাকিতেন। কথিত আছে যবে ক্ষুংপিপাসা বা 
শীতোষণ পর্যযস্ত তাহার সখ শাস্তির প্রতিবন্ধক হয় নাই 
অর্থাৎ এত অপরিসীম উল্লাস হট্লাছিল যে তিনি বিছুতেই 
কাতর হইতেন না । এদিকে রাজাও যথা সময়ে গর্ভাধান 
ও পুংসবনাদি ক্রিয়া মহাপমারোহের সহিত সম্পন্ন করি- 
পেন। তছুপলক্ষে কপিলবস্ত নগরে নাকি কেহ দরিদ্র ও 
দুঃখিত ছিল না অর্থাৎ প্রচুর ধনদানে সকলকে পরি- 
তুষ্ট করিয়াছিলেন। 

অনস্তর একদা রাজমহিষী বিশেষ লক্ষণ দ্বারা আঁপ- 
নাকে আসন্নপ্রসবা জানিতে পারিয়া। রজনীতে রাজসমীপে 
সমাগত হইয়া বলিলেন, দেব,-আৌঁমার কথা গুক্থুন, অনেক 
দিন হইতে আমার উদ্যানে যাইবার বাসনা ছিল কিন্তু 
তাহা ঘটিয়। উঠে নাই| তাহাতে যদি আপনার কোন অন- 


নির্বাণতত্ব। ২৯ 


ভিমত ন। থাকে, হদি কোন দোষ ন! হয়; তাহ! হইলে 
আসি ক্রীড়োদ্যানভূমিতে যাইব। আপনি ধর্াচারব্রত 
হইয়া! এখানেই তপস্যাক়্ থাকুন, আমি শুদ্ধনবকে ধারণ 
করিয়া তথাক্ধ প্রবিষ্ট হই। অতএব, মাধো ] আমায় 
আন্তা করুন, লখীগণ সহ শীন্ব চলিয় যাই, আর 
বিলম্বে গ্রয়োন নাই। রাজা রাজ্ীর এই কথ! গুনিয় 
নিভাস্ত উল্লসিত মনে ভূতান্িগকে রাজ্জীর যাইবাৰ 
'্মায়োজন করিতে আদেশ করিলেন। অশ্ব গজ সঙ্জী- 
ভূত হইল) রথ প্রত্তত, বাহফেরাও আজ্ঞানুসারে দ্ীয়- 
মান। নকলই আয়োক্ষন হইল। রাক্ভী সঙ্গিনী সবীগণ 
ও পরিচারিক সহ তথায় যাত্রা করিলেন | যাইবার 
সময় সাধ্বী ভক্তি পূর্বক রাজাকে প্রণাম করিয়? বিদায় 
গ্রহণ করিলেন। রাজা রাভ্ভীর প্রতি প্রীতিপূর্ণ পবিত্র 
দৃষ্টিতে চাহিয়। গোপনে গোপনে' অশ্রু বর্ষণ করিতে 
লাগিলেন । মায়। দেবীও রথে আরোহণ করিয়৷ চলিয়। 
গ্েলেন। পরে তিনি লুম্বিনী নামক বনে প্রবেশ 
করিয়া রথ হুইতৈ অবতীর্ণ হইলেন। বনে প্রবেশ মাত্র 
ভাহার মন নিতান্ত প্রছুল্প হইল, উল্লনিত্ত চিত্তে ইতস্ততঃ 
মণ করিতে লাগিলেন। প্রন্কৃতির রমণীয় শোভা 
তাহাকে অপূর্ব ভাবরত্নে, ও আনন্দে নিমগ্র করিল | 
তিনি ক্ষণকাল এক তরু হইতে অন্য তরুতলে উপবেশন, 
ৰন হইতে বনাস্তরে পরিভ্রমণ, পু্প হইচত পুপ্পাস্তর 
চি 


বি 


৩০ শাক্যমুনিচরিত । 

সন্দর্শন করিতে করিতে নির্মল স্ুুখসাগরে ভাঁনধানা 
হইলেন । অবশেষে তিনি এক প্রক্ষতরুমূলে উপস্থিত 
হইপেন, দক্ষিণ হস্তে তাহার শাখা ধরিয়া দাড়াইক়া 
আকাশতলে দৃষ্টিপাত করিতে লাগিলেন। শরীর অবসর 
প্রায়, মধ্যে মধ্যে বিজ্ম্তণ উঠিতে লাগ্িল। এমন সমক্ন 
গর্ভবেদনা! উপস্থিত হইল। তৎক্ষণাৎ সেই ভরুতলেই 
তিনি বিবিধ সুলক্ষণাক্রাত্ত এক পুত্র প্রসব করিলেন। 
সাধারণ লোকের ন্যায় তাহার জম্ম না হয় এজনা কথিত 
হইয়াছে ষে তিনি মাতার দক্ষিণ পার্শ হইতে নিতান্ত 
হইয়াঙিলেন। ইনি অপরের গর্ভমল ইহা কেহ না বলিতে 
পারে এজন্যই গর্ভমলে অনুলিপ্ত না হ্ইয়। অৰতীর্ণ হই- 
লেন ঈ%। শ্রীষ্ট শকের ৬২৩ বতনর পূর্বে বসম্তকালে 
গুরুপক্ষে পূর্ণিমা তিখিতে শাক্য জন্ম গ্রহণ করেন। 
তিনি নাকি কোধিক্রমতলে সিদ্ধি লাভ করিবেন, বোধি- 
তরুতলই নাকি তীহার জীবনের সার হইবে তাই বিধাতার 
অপার কৌশলে বৃক্ষমূলেই জন্মিলেন। তীহার জন্ম 
উপলক্ষে বিভিন্ন মত দেখিন্দে পাওয়া যায়। সিংহল- 
বাসীরা বলেন ত্রীষ্ট শফের ৫৫৩ বৎসর পূর্বে, চীন দেশীয় 
ধর্ম গৃহে ৯৮৩ বৎসর পূর্ব, বোধিসত্ব অবনীমণ্ডলে অবতীর্দ 





সম 
* “স পরিপূর্ণানাং দশনাং মাদানামতায়েন মাতুর্দক্ষিণ- 
পার্খাসলিষ্কামতি স্ম । স্থৃতঃ বম্প্রজনয়নুপলিপ্তো গর্ভমষ্ট সর্ব! 
নন্যেঃ কৈশ্চিছুচ্যতে ২২ ন্যেষাং গর্ভমল ইতি” | ল,বি, ৭ অ+ 


৮ 


নিরববাণত্ ৩১ | 


ইয়েন । যাহা হউক, ইয়োরোগীয় পণ্ডিতের! একগ্রকার 
গণন। করিয়া স্থির করিয়াছেন যে খ্রীষ্ট শকের ৬০* শত্ত 
বৎসর পূর্বেই তাহার জন্ম হয় | শাক্যের জন্মের সাত দিন 
পরেই তাহার জননী মাঁনবলীলা মম্বরণ তরেন *। তাহার 
মৃত্যুর পর ক্ষুদ্র শিশুকে কে লালন পাপন করিবে শাক্য- 
কন্যার এই লইয়। তর্ক বিতর্ক করিতে লাগিলেন, অনে- 
কেই স্ষেচ্ছাপ্রবৃত্ত হইয়া সন্তানপাঁলনে আগ্রহ প্রকাশ 
করিতে লাগিলেন । মাতৃদা মহা প্রজাবন্তী গৌত্বমী 
দ্বারাই শাক্য শৈশবে প্রতিপালিত হয়েন। গৌতমী 
রাজার দ্বিতীয়া পন্ডী। শাক্য খন ভূমিষ্ঠ হইলেন তখন 
তীহার ক্সন্ুপম তেজে উদ্যান আলোকিত হইল । বনস্পতি 
সকল অবনত মস্তকে যেন শীখ| বিস্তার করিয়া তাহাকে 
মমস্কার করিতে লাগিল | . স্বর্গে তৃষিতপুরস্থ দেবপুত্রপকল 
তাহার শুভাগমন উপলঃক্ষ স্তব স্ততি সহকারে 'আনন্দোৎ- 
সব করিতে লাগিলেন। বৌদ্ধ গ্রন্থ্গারের৷ বলেন যে 
সর্বার্থসদ্ধ মায়। দেবীর গর্ভে অবতীর্ণ হইবার পূর্ন অষ্ট 
প্রকার শুভনিমিত্ত ঘটরাছিল। যথা€১)--তৃণ কণ্টকাদদির 
কাঠিন্য ও দ্ংশ মপকারদির দৌরাস্ম্য ছিল না বামু অতি 
বিশুদ্ধ হইয়াছিল। (২) হিমাচল হইতে পার্বত্য বিহ- 





রা ন্ধ 
* শীকোর জলের পরই তাহ'র মাতার সৃত্তার কারপ 
এইরূপ নির্দিষ্ট *ঈফাছে__এবিবৃদ্ধলা হি বোধিসব্‌স। পরি 
পূর্ণেক্তিয়স্যাভিণি ভামুতা মাতুহুস্ষটৎ” ৭ অ। 
ক 


ত্হ শাক্যমুনিচরিত | 

সষমগণ রাজ শুদ্ধোদনের গৃহে আগা সযধুর রথে 
গান করিয়াছিল। (৩) রাজগৃহে সব্ধর্তূসস্তব ফল পুশ 
একলী প্রকাশিত হইয়াছিল। €&) রাজার পুকরিণীসসূহ 
শকটচক্রপরিমিত অসংখ্য পদ্মনচয়ে আচ্ছাদ্দিত হইয়া 
ছিল। (৫)রাজপুণীতে আহার করিলেও আহারীক ভ্রব্যের 
ক্ষয় হয় নাই। (৬) অন্তঃপুরস্থ বাদ্যযন্ত্রনকল আপনাঁ- 
পনিই বাদিত হইয়াছিল । (৭) বৃপতির সথনর স্বর্ণ রেধপ্য 
রত্বাদির পাত্রদকল নির্মল বিশুদ্ধ উল্ভ্রণ ভাব ধারণ 
করিয়াছিল। (৮) রাজগৃহ চন্স্যাবিনিন্ৰিত অততযুজ্জল 
প্রভার নিয়ত আলোকিত ছিল। জন্মের পর কতষে 
অলৌকিক থটনা বিবৃত হইয়াছে তাহা বলিবার নহে। 
ভিনি জন্মিয়াই দিব্য দৃষ্টিতে সমুদায় লোক অবলোকন 
ক্রিয়। কোথাও আত্মমম কাহাকেও অবলোকন করি- 
লেন না| পরেধে যে কার্য করিবেন তাহার অতি, 
ব্যঞ্তক সপ্তপদ গমন করিলেন। যে দমকল অন্ভুত ঘটন! 
ততৎকালে ঘটল অনেকে তাহা বিশ্বাস করিবে ন একথা 
আনন্দকে বপিলেন। সে যাহা হউক শাকযতনয় সাত 
দ্বিন সেই লুদ্বিনী বনেই অবস্থিত ছিলেন। শ্াক্তাগণ 
কপিলবন্ত হইতে আনিক়! প্রণাম পূর্বক. আনলাধবনি, 
করিতে লাগিলেন । রাজা ও অনশ্বীয়গণ তছুপলক্ষে দান 
ধ্যান করিতে লাগিলেন ; নানাবিধ পুণ) কার্য করিয়! 
গুহের মঙ্গলাচরণ করিলেন? খত সহজ ত্রার্গণকে 


রি 


নির্বাণতত্ব। . ৩৩ 


প্রতিদিন পরিতুষ্ট করিয়া কৃতার্ঘন্মন্য হইলেন! যাহারা 
ধাহা প্রার্থনা করিয়াছিল রাজ? তাহার্দিগকে তাহাই 
প্রদান করিয়াছিলেন । অনন্তর সপ্ত দিনাস্তে নবজাত 
শিশুকে লুস্বিনীবন হইতে রাজপ্রাসাদে লইয়া যাওয়া! 
হইল। নগরে প্রবেশ মাত্র চারিদিকে মহা আনন্দের 
ব্যাপার ঘটিল, বাস্তবিক রাজপুরী উৎসবপুরী হইল | 
শত শত পূর্ণ কুম্ত নগরদ্বারে সজ্জিত হইল! 

বাদিত্র ও বাদকগণ শনগণের কর্ণে পিযৃষরসবর্ধী অতি- 
সুমধুর গীতবাদে নগর পূর্ণ করিল। শ্শ্রধারী স্তুতি পাঠ* 
কেরা আতিবিনোদী শ্বরলহরীযোগে শাঁক্যবংশের গুণ 
কীর্তন করিয়া অভিনন্দিত করিল । বিবিধরত্বমণিথচিতনা- 
নালঙ্কারতৃষিত বিচিত্রবর্ণশোঁভিত বসত্া্ছাদ্দিত নারীগণ পুর্প 
চন্দন গন্ধ মাল্যা্দি লইয়। নগরের দ্বারে সারি সারি 
দণ্ডায়মান রহিল । পরিশেষে বিশুদ্ধা। বালিকা শুদ্ধাচারিণী 
অন্তঃপুরচারিণী রমণীর! মঙ্গল গীত গাইতে গাইতে শিশুকে 
অভ্যর্থনা করিয়া গৃহে লইয়। গেলেন । অমনি অপর মহি- 
লারা মঙ্গলহৃচক শঙ্ঘধ্বনি করিতে লাগিলেন । রাজগৃছ 
হুন্দুভি দামামার শবে শবায়মান হইল । প্রতিবাসিগণ হুলু- 
ধ্বনি করিতে করিতে শিশুকে আশীর্বাদ করিতে লাগি- 
লেন। এদিকে স্বর্গ হইতে পুষ্পর্ষ্টি হইতে লাগিল! 
দেবগণ ভক্তি পূর্বক করযোড়ে এইরূপ মঙ্গল গীত 
গাইতে লাগিলেন । 


৩৪. শীকামুনিচারত 1 


“আপাযাম্চ যথ! শাস্তাঃ স্থখি সর্ববং যথা জগৎ । 

ক্বং স্বখাবহো জাতঃ সুখে স্থাপর্িতা জগৎ ॥ 

র্থা বিভিমির৷ চাভা রবিচন্ত্ীন্রপ্রভাঃ 1 

অভিভূতা ন ভাসন্তে গ্বং পুণ্যপ্রভো ত্তবঃ | 

পশান্তানক়ন। যচ্চ শ্রোত্রহীন। শূন্বস্তি চ। 

উন্মত্তকাঃ স্বৃতিবৃন্তো ভবিতা লোকে চেতি যে ।) 

ম বাধস্তে যথ! ক্লেশা জাতং মৈত্রং জনং জগৎ। 

নিঃসংশয়ং ব্রদ্ধলোকে সত্বানাং তবিত1 শিবম্‌।। 

যথা সুপুষ্পিভা শাল| যেদিনী চ সমাস্থিতা। 

ফবং মর্ধজগত্পূ্জাঃ সর্ববঙ্ঞোইয়ং ভবিষ্যতি || 

যথা নিরাকুলো লোকে মহাপদ্মা যথোত্তবঃ। 

নিঃনংশয়ং মহাতেজ! লোকনাথে। ভবিষ্যতি || 

ধথ। চ মৃদুকা। বাত দিব্যগন্ধোপবাঁসিতা। 

শামাস্তি ব্যাধিং সত্বানাং বৈদ্যরাজো। ভবিষ্যতি || 

ইতাদি । .. ল। বি, ৭অ 

এখন জল সমূহ যেমন শান্ত হইল জগত যেমন স্থখী 
হইল, এমনি স্খাবহ এই সদ্যোজান্ত শিশু জগৎকে সুখে 
স্থাপন করিবেন । দীন্তি যেমন তিমির নষ্ট করে, তেমনি 
রবি চন্দ্র ও দেবগণের প্রভা ইহার প্রভার অভি 
ভূত হইয়া দীপ্তিহীন হইল, ইনি পনিশ্চর পুণ্য প্রভা সমুস্ভৃত । 
ইহলোকে যাহাদিগের চক্ষু নাই তাহারা দেখিবে, যাহা 
দিগের কর্ণ নাই তাহারা! শুনিবে, বাহার! উন্মত্ত তাছারা 


ৈ 


নির্ববাগতত্ | ১৩৫ 


শ্রুতিমান্‌ হইবে।  রলেশসকল যেমন উৎপন্ন মিক্জভাৰ, 
্রগুৎ ও জনগণকে ৰাধা প্রদান করিতেছে নাঃ এমনি 
নিঃলংশ় ব্রঙ্গালোকে সমুদ্রায় জীবের মঙ্গল হটবে। শাল, 
বৃক্ষ সকল যেমন পুণ্বিত হইল, মেদিনী স্থিরত! লাভ 
করিল, এমনি নিশ্চয় ইনি সমুদয় জগতের পুজ্য হইবেন 
সর্ধজ্ঞ হইবেন। লোক যেমন নিরাকুল হইল, মহাপঞ্ 
যেষন উদ্ভূত হইল,এমনি নিঃসংশয় ইনি মহাতেজ| এবং 
লোকনাথ হইবেন। বায়ু যেমন দিব্যগন্ধযুক্ত ও মুছুন 
হইল এমনি ইনি জীবৰদিগের রোগোপশমকারী বৈদা/রাজ 
হইবেন । 

এদিকে রাজার পরম তেজস্বী পুত্র হইয়াছে শুনিয়। 
নগরের ভাবত সন্ত্ান্ত লোকেরা আসির। ভূপেন্তু শুদ্ধোদনকে 
আলিঙ্গন করিয়া! পরমাপ্যাপ্রিত করিলেন। সকলেই 
আনন্দনাগরে ভাসমান হইলেন । 

নৃপতি গুদ্বোদন বৃদ্ধ বয়সে এক পুন্ব সন্তান লাভ করির! 
যৎপরোনাস্তি পুলকিত হইলেন, মনে মান বিধাত্তাকে 
কতই ধনাবাদ প্রদান করিতে লাগিলেন | অমিততেজ। 
শিশু শশিকলার ন্যায় দিন দিন বদ্ধিত হইতে লাগিল, 
শিশুর দিব্য লাবণা ও অপরিস্সিত্ত কমনীক্গতায় ঘর অত্যু- 
জ্বল হইল। তাহার জক্ষটতর! অমৃতবর্ধিনী গ্রাণীনদ্দ- 
দাক্সিনী কথাতে সকলের চিত বিনোদিত হইভ। পক্মবিহীন 
সরোবর, গন্ধহীন পুষ্প, পুষ্প বিহীন উদ্যান, ফলশুন্য ভরুবর, 


চি 


৩৬ - শাক্যযুনিচরিত । 
সতীত্ববিহ্ীন নারী, যেমন খোভাশুনা বোধ হয়, এত দি্ঘ 
রাজগৃহও -েইরূপ সন্তানবিহীন অন্ধকারাচ্ছন্ন শ্শাঁনবৎ 
ছিল, কিন্ত এখন শিশুর ভাষণে ক্রৌড়নে রোদন ও মোদনে 
গৃহ মধুময় হইয়! উঠিল । নৃপতি এক মাত্র পুত্রের চন্্রানন 
দর্শন করিরা পরম পরিতুষ্ট হইয়া ইহাকে কিরূপ বন্ধ 
সণকারে রক্ষা করিবেন তাহারই উপায় উদ্ভাবনে ব্যাপৃত 
হইলেন। শিশুর পরিপালনের জন্য দ্বাক্রিংশৎ জন ধারী 
নিযুক্ত হইল। তাছাদিগের আট জন শরীররক্ষণার্থ, 
আট জন হুগ্ধ পান করাইবার জনা, আটজন শয্যাদি পরি- 
স্কৃত রাখিবার জন্য, আট জন ক্রীড়নার্পণ জন্য সর্বদ1 ব্যস্ত 
থাকিত! 

অনস্তর মহারাজ একদা মনে২ ভাবিতে লাগিলেন 
পকিমহং কুমারস্য নামধেয়ং করিষযামি” খআমি সন্তানের 
কি নাম রাখি | তখনই তাহার গ্রতীতি হইল যে, প্ড্নাসা হি 
জাতমাত্রেণ মম সর্বার্থসমৃদ্ধাঃ সংসিদ্ধাঃ। * এই শিশু জাত 
মাত্রে আমার সমুদরা কামনাই সংসিদ্ধ হইয়াছে । অত- 
এব “ অহমদ্য সর্বার্থসিদ্ধ ইতি নায় কুর্ধ্যাং” আমি 
সর্ধার্ধনিদ্ধ ইহার নাম অর্পণ করিব | এইরূপ স্থির করিয়া 
শুদগ্ধোদন খুব সমারোহ পূর্বক পুত্রের নামাকরণ ক্রিয়া 
সম্প্ করিলেন। রাজ কুম+র" ক্রমেই সপ্তাহ হইতে 
সগ্তাহে, পক্ষ হুইতে পক্ষে, মাস হইতে মাসে, ৰখসর হইতে 
ৰৎসরে, উপনীত ও বদ্ধিত হইতে লাগিলেন। কাল সহ্‌. 


নির্বাণতব ৷ *৩৭ 


কারে খক্গপ্রত্যঙ্গ সকল পরিপুষ্ট ও সবল হইয়া উঠিল, 
আয়ং, কথ! কহিতে ও পদঢালন? করিতে শিখিলেন ॥ 
একদা মহারাজ শাক্ার্গণ সহ বসিয়া আছেন সহস! তাহার 
অন্তরে মার়াদেদীর স্বপ্রবিবরণ উদ্দিত হইল। তখন ভিনি 
শাক্যগণের সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হইলেন। এই কুমার 
কি চক্রবর্তী রখজা হইবেন, ন। প্রত্রক্নার্থ সন্ন্যাসী হইয়া 
সংসার হইতে বহির্গত হইবেন? এইরূপ কথাবার্তা হইতেছে 
এমন সময় হিমালয় পর্বতের পাশ্বস্থ অমিত নামে এক পরম 
জ্ঞানী মহর্ধি নরদত্ত নামা ভাগিনের সহ কপিলবস্ত নগরে 
আসিয়া উপস্তিত হলেন! ইনি কুমারের জন্ম উপলক্ষে 
স্বর্গে দেবলোকে অলেখকিক ব্যাপারসকল যোগচক্ষুতে ও 
দিব্যজ্ঞানে নিরীক্ষণ করিয়া রাজকুমারের শুভদর্শলাভি- 
প্রায়, রাজদ্বারে আসিয়াছিলেন। মহর্ষি দৌবারিক দ্বার! 
রাজসমীপে সংবাদ দিলেন যে দ্বারে অদিত খষি দপ্ডায়- 
মান। দৌবারিক তচ্ছুবণে ত্বরায় রাজার নিকটে গিয়? 
বলিল মহারাজ, এক জীর্ণ ব্বদ্ধ 'মহল্লক" দ্বারে উপস্থিত। 
নৃপতি তাহা শুনি! বলিয়া পাঠাইলেন মহর্ষিকে প্রবেশ 
করিতে বল। অসিত খষি দৌবারিকের আদেশমত অন্তঃ- 
পুরে প্রবিষ্ট হইয়া নরেন্দ্রকে দর্শনমাত্র হস্তোতলন 
পুর্বাক এই বলিয়া! আশীর্বীদ্করিলেন ॥ “জর জয় মহারাজ, 
চিরমাযুঃ পালক ধর্থেণ রাজ) কারক ।” অনন্তর নগনীথ 


৪ 
স্ 


৩৮ শাক্যযুনিচরিত। 


শুদ্ধোদন মহর্ষিকে পাদ্যার্ঘয দ্বার! আন্না করিয়া সাধু ও 
সুষ্ঠ, বাক্যে সমাদর পুর্বক তাহাকে বসিবার জন্য আসন 
প্রদান করিলেন, এবৎ তাহাকে স্থুখোপবিষ্ট জানিয়! 
জিজ্ঞাসা করিলেন, “ভগবন্, আপনার দর্শনজন্য আমিত 
স্বরণ করি নাই ৰা আশা করে নাই, তবেকি নিষিত্ত 
অভ্যাগত হইয়াছেন 1” তিনি বলিলেন মহারাজ, “আপনার 
পুত্র হইয়াছে তাই দেখিতে আসিয়াছি।” রাজ! কহি- 
লেন, কুমার এখন নিদ্রিহ। খষি বলিলেন “মহারাজ, 
মহাপুকষেরা চিরনিদ্রিত থাকেন না, তাহার! সদা 
জাগরণশীল।” মহারাজ খধির কথার পরিতৃষ্ট হইয়া 
তৎক্ষণাৎ দুই বাহু প্রনারণ পূর্বক কুমারকে অক্কে লই] 
তৎসমীপে উপস্থিত হইজেন। অসিত খধি শিশুকে 
দ্বাত্রিংশৎ মহাপুরুষের লক্ষণে লক্ষণাক্রান্ত দেখিয়, বিশেষতঃ 
দেবাভিভাবক অমিততেজ ও দৌন্দধ্য অবলোকন 
করিয়া দীর্ঘ নিঃশ্বাম পরিত্যাগ করিলেন, তাহাকে প্র 
ক্ষিণ ও বন্দনা করিলেন এবং লক্ষণ দ্বার কুমার গৃহে 
থাকিলে রাজচক্রবর্তী, গ্রত্রজন করিলে তথাগত হইবেন 
বুঝিতে পারিলেন। তিনি ঈষৎ গম্ভীর ভাবে স্তত্ভিত বদনে 
রোদন করিতে লাগিলেন। অশ্রু জলে নয়ন ভাপিয়! গেল, 
ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়িতে ল্রাগিল। রাজা অকম্মাৎ এই 
অনন্ুভূত ব্যাপার সন্দর্শন মাত্র বিষগ্র ও ভীত হইলেন। 
খষির নয়নধারা বহিতেছে দেখিষ্না তিনি নিতান্ত দীনমন! 


নির্বাণতব 1 *৩৯ 


হইন্লা জিজ্ঞাসা! করিলেন “ কিমিদমৃষে, রোদিষি অজ্জণি চ 
প্রবর্তয়সি গভীরঞ্চ নিঃশ্বসসি, ম! খলু কুমারস্য কাচিদ্ধি গ্রতি- 
পত্বিঃ ॥ “তপোধন, আপনি কেন রোদন করিতেছেন ? 
এরূপ নয়নবারি কিজন্য পতিত হইতেছে ? গৃস্তীর ভাৰে 
নিঃখবাসই বাকেন ফেলিতেছেন ? কুমারের তো) কোন 
অমঙ্গল ঘটিবে ন।? ৮ 

স্বধি বলিলেন, «“মহারাঙ, আমি কুমারের জন্য €রাদন 
করিতেছি না, তাহার কোন বিপদেরও আশঙ্ক! নাই, কিন্ত 
আমি আমার নিজের জন্যই রোদন করিতেছি । মহারাব্যঃ 
আমি জীণ বৃদ্ধ অশক্ত মহলক। এই কুমার সর্ববার্থ সিদ্ধ, 
ভবিষ্যতে ইনি সম্যক্জ্ঞান লাভ করিবেন। 

এসদেবকস্য লোকস্য হিতায় স্ুখায় ধর্মাং দেশয়িষাতি। 
আদৌ কল্যাণ মধ্যে কল্যাণং পর্যযবসানে কল্যাণং স্বর্থং 
সুব্যঞ্জনং কেবলং পরিপূর্ণ পরিশুদ্ধং পর্যযবদাতং ব্রহ্ধচর্য্যং 
পর্যবসানে ধর্দং সম্প্রকীশয়িষাতি। অস্মাকং ধর্মং শ্রত্বা 
জাতিধর্শিণঃ সত্ব জাত্যা পরিমোক্ষ্যন্তে | এবং জরা 
ব্যাধিমরণশো কপরিদেবহঃখদৌন্মবনপ্যাপাক়্ায়াসেভ্যঃ পরি- 
মোক্ষ্যন্তে । রাগন্থেষমোহথাগ্নিসস্তপ্তানাং সত্বান1ং সন্ধন্তজল্- 
ধর্ষেণ প্রহলাদনং করিষাতি। নানাকুদৃষ্ট গ্রহণপ্রস্কপ্নানাং 
স্বানাং কুপথপ্রয়াতানাসৃজুমার্গেণ নির্ব্বাণ পথমুপনেষ্যতি। 
সংসারপঞ্জরচারকাবরুদ্ধান1ং ক্রেশবন্ধনবন্ধানাং সত্ধানাং 
বন্ধননির্মোক্ষং করিষ্যতি। অজ্ঞানুততমস্তিমিরপটলপধ্যবন- 


৪০. শাক্যমুনিচরিত ৷ 


দ্বনয়নান1ং প্র্ঞ/চক্ষুরুৎপাদয়িষাতি | ক্রেশশলাবিদ্ধানাং 
শল্যোদ্ধরণং করিষ্যতি | তদাথা। মহারাজ ওছুষ্বরপুষ্পং 
কদাচিৎ কর্থিচিল্লোকে উৎপদ্যতে, এবমেব মহারাজ কদা- 
চিৎ, কর্থিচিৎ বনুতিঃ কল্পকোর্টিনিযুতৈরুর্ধাভগবস্তে। 
লোঁক উৎপদ্যস্তে ৮ লবি ৭আ। 

পমহারাজ, এইকুমার ভবিষাতে দেবলোক ও নরলোকের 
হিত ও স্বখের জন্য ধর্ম উপদেশ দিরেন। ইনি আদিতে 
কল্যাণ, মধ্য কল্যাণ, পর্ধযবসানে কল্যাণ, সুন্দর অর্থযুক্ত 
স্ব্যক্ত অমিশ্র পরিপূর্ণ পরিশুদ্ধ নির্দোষ ব্রহ্গচর্যয, পর্যযবসানে 
ধর্ম প্রক্কাশ করিবেন! আমাদিগের ধন শ্রবপ করিয়া 
জাতিধন্মাক্রান্ত জীবগণ জাতিবিসুক্ত হইবে । এইরূপ জরা- 
ব্যাধি মরণ শোক পরিদেবন। ছুঃখ ও দৌন্দুনসা অপায় ও 
আয়াস হইতে মুক্ত হইবে । আর রাগ ত্বেষ মোছাগ্রি- 
সন্তপ্ত জীবগণের নাধু ধর্মরূপ জলবর্ষণে আহ্লাদ উৎপা- 
দন করিবেন? বিবিধ কৃদৃষ্টি গ্রহণ বশতঃ বিশু ও 
কুপথগামী জীবদ্িগকে সরল মার্গে নির্বাপপথে আনয়ন 
করিবেন) সংস্যরপিঞ্ররকারাবদ্ধা ও ক্লেশবন্ধনে আবদ্ধ 
জীবের বন্ধন মোচন করিবেন; আর অজ্ঞানান্বতারপ 
তিমিরপটলাবৃতনয়ন লোকদিগের প্রজ্ঞাচক্ষু উৎপাদন 
করিবেন । যাহারা ক্লেশশল্লাবিদ্ধ তাহাদিগের ক্লেশ 
শল্য উদ্ধরণ করিবেন। মহারাজ, উতুদ্বরপুষ্প যেমন 
কখন কাড়ি লাকি উত্গপলন তম ৮টহাটে ০০ 2 


নির্ববাগতত্থ । ,৪১ 


ক্ষধন কদাচিৎ বু কোটি নিযুত কল্পলাস্তে ভগবান্‌ 
বুদ্ধদেবগণ ইহলোকে উৎপন্ন হইয়া থাকেন।” অসিত" 
মহর্ধ এইরূপে কুমারের গুণ বর্ণনা করিয়া তৎ্পরে কুমা" 
রের দ্বাত্রিংশৎ মহাপুরুষলক্ষণ এবং দেহস্থ অশীতি 
প্রাব্রজনাস্থব্যঞ্জন ব্যাখ্যা করিয়া! চলিয়া গেলেন। শাক্য- 
রাজ শুদ্ধোদন খধিপ্রমুখাৎ এই প্রকার অলৌকিক লক্ষণ 
এবং পুত্রের মহাপুরুষত্ব শ্রবণ করির প্রীতন! হইলেন 
এবং জন্রমে কুমারের চরণ বন্দদ| করিয়া এই গাথা 
উচ্চারণ করিলেন; 

“ বন্দিতন্বং স্থরৈঃ সেঁজ্রঃ খষিভিশ্চাপি পুঁজিতঃ | 

বৈদ্যঃ সর্ববস্য লোকদা বন্দেহমপি ত্বাং বিতো। ॥” 

এইন্দ্রাদি দেবতা! তোমাকে বন্দনা করেন, খষিগণ 
কর্তৃকও ভূমি পৃজিত হইলে, তুমি নকল লোকের চিকিৎ- 
সক, হেৰিভো, আমিও তোমাকে বন্দনা করি)” মহর্ষি 
অন্ত তীহার ভাগিনেয্জ নরদত্তকে এই উপদেশ করি" 
লেন, ” তুমি যখন শ্রবণ করিবে থে ইহলোকে বুদ্ধ উৎপন্ন 
হইয়াছেন, তখন তীহার নিকট গমন করিয়া তাহার 
শাদনানুসারে প্রব্রজন করিবে । ইহা তোমার চিরদিনের 
জন্য অর্থ, হিত এবং সুখের কারণ হইবে ৮ 

অনস্তর রাজকুমাঁরেরগগরুমে বিদ্যারস্তের সময় উপস্থিত 
হইল। মহারাজ আচার্য্য ও উপাধ্যার় বিশ্বামিত্রকে আহ্বান 


করিলেন। উপাধ্যায় আহ্বানমাত্র রাঁসমীপে উপস্থিত 
. 


৪২, শাকামুনিচরিত | 


হইলেন | ন্ৃপতি তাহাকে কুমারের বিদ্যারভ্তের বিষয় 
জ্ঞাপন করাতে বিশ্বামিত্র বিলক্ষণ সন্ধষ্ট ছইয়| বলিলেন 
প মহারাজ! কুমার যেরূপ স্বশীল ও বুদ্ধিমান তাহাতে 
অতি সহজেই অল্পকালের মধ্যে বিবিধ বিদ্যায় পারদর্শী 
হইবেন সন্দেহ নাই।* তীহার এই কথা শুনিয়া রাজার 
আর আনন্দের সীমা! পরিসীম। রহিল ন1!। তখন মহীপতি- 
শুদ্ধোদন হৃষ্টচিত্তে কুমারকে নানালগ্কারে বিভূষিত ও 
স্বান করাইয়৷ এবং চন্দনের দ্বার গাত্রান্থজেপন পূর্বক 
তাহার অস্কুলি ধরিয়া লিপিশালায় লইয্া গেলেন | তিনি 
ভগবান্‌্কে স্মরণ করিয়া বিশ্বামিত্রের হস্তে কুমারকে 
সমর্পণ করিলেন । কথিত আছে কুমার উপাধ্যাগস সমীপে 
গমন করিয়া চৌষ্টি * প্রকারের লিপি প্রণালী উল্লেখ 
করিয়া কোন্‌ প্রকারের লিপি তীহাকে শিক্ষা প্রদান 
করিবেন উপাধ্যায়কে জিজ্ঞাস] করেন, ইহাতে উপাধ্যায়ের 
যে কিছু বিদ্যাবত্তার অভিমান ছিল তাহা তিরোহিত হয়। 
সে যাহা হউক, উপাধ্যায় যথারীতি শিক্ষা দিতে লাগিলেন 
শাক্যতনয় অলৌকিক বুদ্ধিবলে দ্রমে সমুদরায় শিক্ষণীয় 





* এই চৌব্উ প্রকারের লিপিমধ্যে তখন কি কি 
লিপি প্রচলিত ছিল বুঝিতে পারা যায় । যথা, অঙ্গলিপি, 
বজলিপি, মাগধলিপি, শকারিলিপি, ড্রাবিড়লিপি, কিনা- 
রিলিপি, দক্ষিণলিপি, উগ্রলিপি, দরদলিপি, খাস্যলিপি, 
ফ্লীনলিপি, হণলিপি ইত্যাদি) 

শে 


নির্ববাণতন্ব | ২৪৩ 


বিষয় শিক্ষা করিলেন | কথিত আছে যে কুমারের 
সঙ্গে বহুসংখ্যক বালক শিক্ষা লাভ করিতেছিল । তাহার! 
ধখন তাহার সঙ্গে অকারাদি মাতৃকাবর্ণ শিক্ষা করিতে- 
ছিল তখন তীহার প্রভাবে ভাহাদিগের মুখ হইতে এক 
এক বর্ণের সঙ্গে সঙ্গে অকারে সমুায় সংস্কার অনিত্য, 
আকারে আত্মপরহিত ইত্যাদি উচ্চতর ধর্মের কথা সকল 
শ্বতঃ বিনিঃস্থত হুইতেছিল। ফল কথা এই, প্রভিবর্ণে 
শাক্যের অস্তরস্থ স্বগীঁর জ্ঞানের বিকাশ হইতে লাগিল। " 
প্রহনাদ যেমন “ক? দেখিয়। কীদিয়াছিলেন» রাজকুমারও 
তদ্রপ 'অ” দেখিয়া সকল অনিত্য এই জ্ঞান উপলব্ধি 
করেন। মহাপুরুষদ্দের বাল্যকঁলেই এমন সকল লক্ষণ 
প্রকাশিত হয় যাহা লোকনাধারণ নহে, এবং তাহার! 
ঘে ভবিষাতে মহান্‌ ব্যাপারসকল সম্পন্ন করিয়! কীর্তি 
স্থাপন করিবেন তদ্দার৷ তাহাও বেশ অনুমিত হয়। 
শাক্যের অধ্যয়নকালে যে মহত্ব লক্ষিত হইবে তাহা! আর 
বিচিত্র কি? ফলতঃ যত তীহার বয়োবৃদ্ধি হইতে লাগিল 
ততই তাহার প্ররুতি অতি গম্ভীর ভাব ধারণ করিল। 
তিনি অপরাপর বালকের ন্যায় ক্রীড়া কৌতুকে আসক্ত 
.থাকিতেন না» শ্বভাবতঃ ধীর ও প্রশান্ত ছিলেন। 
স্থতরাং তাহার স্বভাবেঞ্বড় চপলতা। দেখা যাইত না। 
স্থিরতা। বশত্তঃ মন নিতান্ত গম্ভীর ও চিন্তাশীল হইস্ 
পড়িয়াছিল। 


9৪, শীকামুনিচরিত |. 


একদ! তিনি সমভিব্যাহারী অমাত্যপুত্রগণের সঙ্গে 
স্ষকদ্িগের গ্রাম পরিদর্শন করিতে যান। গ্রামে নির্জন 
উদ্যানভূমি দর্শনমাত্র ভিনি তাহাতে প্রবেশ করেন। 
নক্ষিগণকে পরিত্যাগ করিয়া তিনি একাকী ভ্রমণ করিস্ডে 
লাগিলেন। একটি সুন্দর জন্থুবৃক্ষ অবলোকন করিয়া 
তাহার ভলে বসিয়া! গভীর চিন্তার মগ্র হইলেন) 
সময়ে সময়ে তিনি এক্নূপ চিন্তায় ম্গ্র থাকিতেন যে 
সঙ্গীরা তাহাকে খুঁজিয়া পাইত না। নির্জনপ্রিয়তা 
তাহার বিশেষ প্রবল ছিল। একাকী চিন্তায় অপূর্ব্ব 
স্থখ লাভ হইত বলিম্না তিনি মধ্যে মধ্যে এইরূপে 
বিচ্ছিন্ন হইয়া প্রস্থান করিতেন । বাস্তবিক শাক্য কখন 
কখন এত দূর মগ হইতেন যে কেহ তাহাকে ডাকিয়া 
উত্তর পাইত না। ভিনি জদ্ুবুক্ষতলে ধ্যানস্থ হইঙ্কা ক্রমে 
ধ্যানের টতুর্থ অবস্থাতে * নিমগ্ন হইলেন। এ দ্দিকে 
বাছা শুদ্ধোদন কুমারকে দেখিতে না পাইয়। বিমন!1 
হুইলেন। বহুলোক উহার অন্বেষণে নির্গত হইল। এক 
জন অমাত্য আসিয়। দেখে যে কুমার জনুবৃক্ষমূলে ধ্যানস্থ। 
সে তৎক্ষণাৎ রাজার নিকট সংবাদ দিল,ণ্মহারাজ” এক বার 
ত্বরার আসিয়। কুমারকে দেখুন । 

হি 

*€১) সবিতর্ক (২) অবিতর্ক (৩) সংপ্রজ্ঞাত, 

(৪) নিবাঁজ। 





নির্ববীপতত্ব্ । ,৪৫ 
*পশ্য দেব কুমারোয়ং জ্ুচ্ছায়াং (১) হি ধায়তি। 
খ্ধা শক্রোই থবা ্রন্ধা শ্রিয়া! তেজেন €২) শোভতে 
ষপ্য বৃক্ষসা চ্ছা়ায়াং নিষপ্জে! বরলঙ্ষণঃ । 
সৈনং ন জহতে (৩) চ্ছায়! ধ্যায়ন্তং পুরুষে ততমং |” 
লবি১১অ, 
“এই কুমার জঙ্ুচ্ছায়াতে বসির ধান করিতেছেন । 
ইনি রূপে ইন্দ্র কিৎবা তেজে ব্রদ্ধার ন্যায় শোত1 পাইতে” 
ছেন। উত্তমলক্ষণযুক্ত কুমার যে বৃক্ষের চ্ছায়ায় বসিয়া 
আছেন ঘেই ছায়! ধ্যানস্থ এই প্ুরুষোত্তমকে পরিত্যাগ 
করে নাই। কি অপূর্বব ব্যাপার |” 
মহারাজ শুদ্ধোদন কুমারকে ভাদৃশ অবস্থাপন্ন দেখিক্সা 
'ন্যান্চর্যযান্বিভ হইয়া মনে মনে বলিলেন 
পছভাশলো বা গিরিমূর্দি, সংস্থিতঃ 
শশীব নক্ষত্রগণাব কীর্ণ:। 
বেধস্তি (৪) গাত্রাণি মি ৫) পশাতো (৬) ইমং 
ধ্যায়ন্ত (৭) তেজেন (৮) প্রদদীপকল্পং ॥” 
ল., বি, ১১ অ। 
পায়! ইনি পর্বতশিধরস্থ অগ্নির ন্যায়» তারকামণ্ডিত 
শশধরের ন্যায় । এই ধ্যানস্থ কুমার তেল্সে দীপকল্প । উহাকে 


২ 2 রর 

(১) ছায়াযাম্। (২৭ তেজসা | €৩) জাহাতি। 
(৪) দহ্যস্তে (৫) মে (৬) পশ্যতঃ (৭) ধ্যায়ন্তম্‌ 
€৮) তেজস।। 





৪৬. শাক্যমুনিচরিত। 


দশনি করিয়া আমার সর্বশরীর যে দগ্ধ হই! যাইতেছে ।» 
শাক্যপতি মনে মনে কুমারের চরণে প্রণাম করিলেন । 
উত্যবনরে তিলবাহক শিশুগণ তথায় আগিয়া উপস্থিত 
হুইল | সে সময়ে অমাত্যগণ নিম্পন্দভাবে বিয়া কুমা- 
রের অবস্থা নিরীক্ষণ করিতেছিলেন, তাহারা কোলা- 
হল করাতে শব করিতে নিষেধ করিলেন তাহারা 
বলিল কেন? অমাতাগণ কহিলেন) 

প্ৰযাবৃত্তে তিমিরনুদস্য মগলেছপি 

ব্যোমাভং শুভবরলক্ষগাগ্রধারিং (১)। 

ধ্যায়স্তং গিরিমিব নিশ্চলং নরেন্রপুত্রং 

সিদ্ধার্থ, ন জহাতি দৈব বৃক্ষচ্ছায়া 1” 

তোমরা কি দেখিতেছ ? এই যে নরেন পুত্র সিদ্ধার্থ 

অটল অচলের ন্যায় ধ্যামস্থ হইয়। আছেন। ক্র্্যমগ্ুল 
অস্তমিত হইলে আকাশের যাদৃশী শোভা হয় এই কুমারের 
মুখমগুলে সেইরূপ জেঠাতিঃ প্রকাশ পাইতেছে, ইনি শুভ 
লক্ষণাক্রাস্ত। বৃক্ষচ্ছায়া ইহাকে এখনো পরিত্যাগ করি- 
তেছে না” কিছুকাল পরে কুমার সমাধি হইতে উত্থান 
করিষ! পিতাকে এবং সমাগত লোকমগুডলীকে অবলোকন 
করিয়া! বলিলেন $ 

“উৎস্থজ তাত কৃষিয়া,(২) পুতে! গবেষাম্।” 





(১১) শুভবরাগ্রলক্ষণধরম্। (২) কৃষিম্‌। 
ক 


নির্বাণতত্ব | *৪৭ 


ছে তাত, এই কৃষিকার্ধ) হিংসাবহুল, ইহাকে আপনি 
পরিত্যাগ করুন। 
* যদি ন্বর্ণ কায (১) অহ স্বর্ণ ৫) প্রবর্ষয়েষো 
যদি বস্তরকা্য্য অহমেব প্রাদাদ্য ৩) বস্ত্রান্‌ ৪)। 
অথবান্যকার্যা অহমেব প্রবর্ষষিষ্যে 
সম্যক্‌ প্রযুক্ত (৫) ভব সর্বজগে (৬) নরেক্ত্র ॥* 
প্যদি বর্ণ উৎপাদন করিতে হয়, আমি ন্বর্ণ বর্ষণ করিব। 
যদি বস্ত্র উৎপাদন করিতে হয়, আমি বস্ত্রসমূহ প্রদান 
করিব, যদি আর কিছু উৎপাদন করিতে হয়, আমি সে 
সকল বর্ষণ করিব| আপনি সমুদয় জগতের বিষয়ে সম্যক 
যোগযুক্ত হউন।” কুমার এইরূপ অনুশাসন করিরা পুরীতে 
প্রবেশ করিলেন এবং শুদ্ধসত্ব নৈষ্বর্শযযুক্তমন! হইয়া বাস 
করিতে লাগিলেন । 





কুমারের পরিণয় | 
দেখিতে দেখিতে কুমার যৌবনপদে পদার্পণ করিলেন । 
বিকচ পল্মের শোভা কে ন| দর্শন করিয়াছে? কোরকিত 
অবস্থার শোভা হইতে প্রন্ষটিত কুস্থমের সৌন্দর্য্য অধি- 


চি 
ন্ধ 





(১) কাধ্যং | এবং সর্বজ | (২)ন্বর্ণং (৩) প্রদ্ধাস্থে 
€৪) বন্ত্রাণি (৫) প্রশুক্তঃ (৬ জগতি। 


৪৮. শাক্যমুনিচরিত | 


কতর। কুম্থুমকুট্ালে কি মধুপ গুণগুণ রবে মধুপানোন্বস্ত 
হইয়া বলিতে স্থান পাঁয়, না তাহার ভিতরে প্রবেশ করিতে 
পারে ? কিন্ত কুমারে স্থান পাইয়াছিল। তিনি ব্ধপের ডালি 
রূপের কৃুপ। যৌবনবিকাশে কুমারের সৌন্দর্য] বিস্তত 
হইয়। পড়িল। গ্রচ্ছন্নরূপ প্রস্ফুটিত হইল, দিব্য লাবণ্য 
সর্বা্গ মনোহর করিল। পৃথিবীর লোক যৌবনের 
সৌরভে পক্ষীর কলকণ্ঠকৃজনে উৎকঠিত হয়, লতামণড- 
পের শোভাসন্দর্শনে উন্মন! হয়; কিজ্ঞ এই রাজতনয়ের 
যৌবনকুস্থুম ভিতরে উন্মেষিত্ত হইলে আত্মচিন্তনে স্পৃহা 
বলবতী হইল, ধ্যানস্থ থাকিতে তাহার বাসন বাড়িল। 
এদিকে শাকারাজ শুদ্ধোদন নিতান্ত ক্ষুব্ধ চিত্তে কুমারের 
বিষয় ভাবতে লাগিলেন, তাহাকে সাংলারিক সুখে সুখী 
করিবার জন্য নান। উপায় চিন্তা করিতে লাগিলেন। 
এমন সময় মহন্ধক প্রভৃতি কতকগুলি শাক্য আদির। 
বলিল, “ মহারাজ | দৈধজ্ঞ ব্রাহ্মণের! নিশ্চয় করিয়! বলি- 
ফ্বাছেন যে ৮ 

“ষদি কুমারোইভিনিক্ক,মিষাতি তথাগতেো! ভবি- 
ফ্যতি। অর্থনূ জম্যক্‌ সম্ুক্ঃ। উত নাভিনিক্কুমিষ্যতি 
রান্জ। ভবিষ)তি | চক্রবর্তী চ বিজিতবান্‌ ধার্ট্িকো ধর্শরাজঃ 
সপ্তরত্বসমন্ধাধীতঃ। * * দূর্ণধান্য পুত্রসহঅং * *। 
সইসং . পৃথিবীমণ্ডলমদণ্ডেনাশস্তেণাভিনির্জিত্যাধ্যাৰসি- 
ধাতি সহ ধর্দেপেতি | -ল বি ১২ অং। 


নির্ববাণতত্ব | "৪৯ 

“যদি আঙাদের কুমার প্রব্রজ্য! করেন তাছা হইলে তথা- 

গত হইয়া সমাক্‌ জ্ঞানযুক্ক অর্থ হঈবেন, আর. বদি 
কিনি. সংসারাশ্রমে অব্লস্থিতি করেন তাহাহঈলে রাজা" 
হইয়া চক্রবর্তী বিজেতা ধার্মিক ধর্রাজ এবং [ চক্তরত্বাদি] 
সপ্তরত্বযুক্ত হইবেন | ইনি সহস্র পুত্রের পিতা হইবেন । 
রিমা দণ্ডে বিল! শস্তে সমুদায় পৃথিবী নির্জিচ করিয়া 
ইন. ধরব সহকারে তদুপরি আধিপত্য করিবেন। অতএব 
মহারাজ, কুমারকে অণ্টরাৎ বিবাহিত করাই কর্তব্য, 
তাহা হইলে ইনি সংসারে অন্ুরত্ত হইবেন, শাক্য বংশের 
আর চক্রবর্তিত্ব বিলোপ হইবে না । শাকাগণের এই কথ! 
গুনিয়া রাজার মনে কত প্রকার আন্দোলন হইতে লাগিল। 
তাই তো কুমারের যৌবনলক্ষণনকল লক্ষিত হইক্সাছে, 
গুষ্পোদগমে দৌরভ ছুটে কিন্তু আনার কুমারের যৌবন- 
কুস্থমের সে সৌরভ নাই । ইহার গতি অন্য দিকে, ইহার 
ভাবাস্তর দেখিয়া কতই না আশঙ্কা হয়। যৌবনের প্রারস্তেই 
বধন ইচ্ছার এতাদৃশ বিরাগ, তথন না. কানি ভবিষ্যতে কি 
ঘটে। ষাছা হউক পরিণীত হইলে সংসারের প্রতি আম্মা 
হইৰে, তাহাতে আর সন্দেহ নাই । এইরূপ স্থির করির। 
অতঃ পর তিনি কন্যা অন্বেষণ করিবার 'আদেশ করিলেন, 
শত শত শাকা কন্যাদানের" নিমিত্ত উদ্যত €ইল। সকলেই 
বলিতে লাগিল, মহারাজ, আমার ছুহিতা, কুমারের অনু" 


রূপা হইবে। রানা! শুদ্ধোদন বলিপ্লোন, তোমর! কুষারকে. 
৫ 


চ 


৫৯ শাকামুনিচরিত 1 


জানাও কোন্‌ কন্যা তাহার মনোনীতা। ভইবে। তাহারা 
সকলেই রাজতনয় শাকোর নিকট গিয়া বিবাহের প্রস্তাব 
কক্নান্ডে তিনি বলিলেন সপ্তম দিবসে ক্মামি ইহার উত্তর দিব। 
এই সমরে মহাত্মা শাকাযসিংহের ঘোরপরীক্ষা উপস্থিত 
হইল। তাহার অন্তরে গভীর আন্দোলন হইতে লাগিল । তর- 
ক্ষার্িত গভীর জলধির ন্যার তাহার চিত্ত বিক্ষিপ্ত হইক্কে 
লাগিল। এক এক ৰার অস্তরস্থ সমুজ্জ্বলিত আলোকে 
পি্ধান্ত্বে উপনীত হয়েন, আৰার পরক্ষণেই ভাবাস্তরে 
চাত্িত হয়েন। বাস্তবিক জীবনে যখন গুরুতর কর্ডবোর- 
বেগ প্রবল হয়, বিবেকের অপ্রতিহত আদেশ হৃদয়কে 
উত্তেজিত করিতে খাকে, তখন ভিতরে সুদুরপরাহত 
সংগ্রামের রোল উঠিতে থাকে । তখন মানবীয় বুদ্ধি 
বিচার বিলুপ্ত হইল যায়, কখন কখন চিত্ত কিংকর্তৰ্য 
বিমূঢ় হইয়া পড়ে । পৃথিবীর সাধারণ লোক এই অবস্থার 
স্বর্গীয় আলোক তাদৃশ ধরিতে পারে না, কিন্ত কপাসিদ্ধ 
ধ্ীশী শক্তিসম্প্ন মহ্াপুরুষের এই অবসরে সেই আলোক 
সহজে প্রতীতি করেন | শাক্যাধিপতির তনয় শাক 
ধীসাত দিন ক্রমাগত নিজ ভীবনের উদ্দেশ্য ও বিশেষ 
কাধ্য পর্যালোচনা করিতে প্রবৃত্ত হইয়াছিলেন। পরিণক় 
স্বাহার কারোর বিশেষ প্রতিবন্ধক হইবে ক্ষি লা তাহাই 
বার বায় চিন্তা করিতে লালিলেন। 

* ৰিদিতং ময়ানক্ককামদোবাঃ শরণপর্বারামশোকছ্ঃখ- 


নির্বাণতত্ব 1 ১৯ 


মুলা ভয়ঙ্কর বিষপত্রসন্িকাস! জলননিতা অসিধারাতুল্যরপাঃ 
কামগুণে নমেংস্তি চ্ছন্দং রাগে ন চাহং শোতে স্ত্যাগার- 
মধ্যে যোহ্নৃহমুপবনে বসেয়ংঃ তুষ্ণীং ধ্যনিসমাধিলুখেন 
শান্তচিত্তঃ ৮” ল, বি, ১২ অঠ। 

আমি কামভোগের অনন্ত দোষ জাত আছি। ইহ! 
বিনাশ, সর্বিধকোলাহল ও. শোক ছুঃখের মুল, ভয়ঙ্কর 
বিষপত্র তুল্য, অলস্ত অগ্নির সদৃশ, অসি ধারার ন্যায়, কাম 
ভোগে আমার রুষ্চি নাই অন্তরাগও নাই॥ যে আমি ধ্যান- 
সধাধিস্থথে শান্তচিত্ত হইয়া তুফীস্তাৰে উপবনে বাঁন 
করিষ সেই আমি কি স্ত্রীগৃহে বাস করিতে পারি? 
না। তাহ। আমার শোভা! পায়? 

“স পুনরপি মীমাংস্যোপায়কৌশল্যমামুখীকণ্ত্য লব 
পরিপাকয়েব বক্ষ্যমাণে। মহাকরুণাং সঞ্জনয্য তস]াং বেলা- 
্ামিমাং গাথামভাষত । * 

আবার তিনি সিদ্ধাত্ত করিলেন» উপায় কৌশল মন্ু 
খীন করতঃ সত্বপরিপাক কিরপে করিতে হুর প্রকাপ 
করিতে হইবে এই ভাবিয়া তীহার মছাকরুণা উপস্থিদ্ত 
হইল । সে সময়ে তিনি এই গাথা উচ্চারণ করিয়ানছিলেন। 
* সন্থীর্ণ (১) পন্ধি (২) পছ্মানি (৩) বিবৃদ্ধিমেত্তি (৪) 

আকীর্ণ (৫) রাজু হুলনধাদলভাতি (৬) পুজাং। 





(১) সঙ্কার্ণান। (২) পক্কেঃ। (৩) পদ্মানি 
(৪) আযাস্তি। ৫৫) রাজন্তি (৬)। লভন্তে । 


৫২. শাঁক্যযুনিচরিত। . 


বদি বোধিসত্ব (৭) পরিবারবলং লভস্তে (৮) 
তদ (৯) সত্বকোটি নিযুতান্যমুতে বিনেস্তি ॥ (১) 
ষে চাপি পূর্বক (১১) অভূদ্ধিছ (১২) বোবিসবাঃ 
সর্কেভি € ১৩) ভার্য হুত (১৪) দর্শিত (১৫) 
ইন্ত্রিগারাঃ (১৬)। 
নচ রাগ রক্ত (১৭) নচ ধ্যানস্থখেভি (১৮) ভ্রষ্টা 
হস্তাস্থ শিক্ষীক (১৯) অহং পি গুণেষ, (২০) তেখাং ॥ 
নত লঃ বিঃ ১২ অং। 
সস্কুচিত পল্প পক্ষে বৃদ্ধি পায়। পদ্ম জলে ছড়াইয়া 
দিলে শোভাব্িত হয় এবং সকলের সমাদর লাভ করে। 
যদি বোধিসত্ব হইয়া পরিবারবল লাভ করি, তাহা 
হইলে অসংখ্য প্রাণীকে অমৃতের পথে সৎ শিক্ষা দান 
করিতে সক্ষম হইব। ধাহারাঁ পূর্ববোধিসত্ব ছিলেন, 
তাহারাও ভাধ্যা স্থত স্ত্রী আগার [অর্থাৎ সংসারাবাস] 
দেখাইয়া গিয়াছেন। অথচ ভাহারা আসক্ত হন নাঈ, 
পরিভষ্ট হন নাই। আমিও ধ্ানস্থুখে ভহাদিগের 
৭ লোককে শিক্ষা দিব। অতএব লোক শিক্ষার নিমিত্ত 
আমাকেও. ভার্ষা। গ্রহণ করা আবশাক। তিনি 
(৭) বোধিসন্ত্ঃ । (৮) লক্গযতে। (৯) তদ!, 
(১০) বিনেষ্যতি। (১১) পূর্বকাঃ। (১২) আঅভূবন্‌। 
€ ১৩) সর্ব্বৈঃ। (১৪ )ভাঁধ্যান্ুতাঃ ! (১৫) দর্শিতাঃ। 
(১৬) স্ত্রাগারাণি। (১৭) রাগরক্তাঃ। 
(১৮) ধ্যামনখৈ:4 ১৯) অনুশিক্ষিষ্যে । (২০) গুগান্‌। 





নির্বাণতত্ব | ৫৩ 


সর্বশেষে এই সিদ্ধান্ত স্থির করিয়া সপ্তম দিনে 
নিজ অভিপ্রায় ব্যক্ত করিলেন। এত সংগ্রামের ও 
বিজয়ের পর তাহার হদয়াকাশে পূর্ণ শশীর প্রকাশ হইল, 
সন্দেহতিমির তিরোহিত হুইল। মাঁনসপটে সিদ্ধান্ত- 
চর্জুকা বিস্তুত হুইল । তিনি পিতা শুদ্ধোদনের নিকট 
কন্যার গুণদ্োতক গাথা প্রেরণ কাঁরলেন। তিনি 
সেই গাথ। পাঠ করিয়া পুরোহিতকে বলিলেন । 

দ ্রাঙ্গবীং কষত্রিয়াং কন্যাং বৈশ্যাং শূদ্রাং তখৈৰ চ। 

যস্সযা এতে গুণাঃ সত্তি তাং মে কন্যাং গ্রবেদয় ॥ 

ন কুলেন ন গোত্রেণ কুমারো মম বিস্মিতঃ | 

গুণে সত্যে চ ধর্ঘ্বে চ তত্রাস্য রমতে মনঃ |” 

ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শৃদ্র যে কোন জাতির কন্য। 
হউক না, যে এতাদশী গুণসম্পন্না, সেই কন্যার কথা 
আমাকে আসিয়া বলুন । আমার পুত্র কুল বা গোজ্জে 
পরিতুষ্ট নহেন । গুণেতে সত্যেতে এবং ধন্মেতে যে কন) 
শ্রেষ্ঠা তাহাতেই ইহার মন আনন্দিত | যে কন্যা ঈর্যাদি 
গুণযুক্তা নহে, সদা সত্যবাদিনী, রূপে অপ্রমত্তা থাকিয়। 
কুমারের চিত্তাভিনন্দনে সক্ষম, যাহার জন্ম কুল গোত্র 
পরিশুদ্ধ, গাথা লেখনে সুদক্ষ ও রূপযৌবনে শ্রেষ্ঠ হইয়া 
রূপে অগর্বিতা ; মাতা খ্ববৃং ভগ্বীর প্রতি স্সেছান্বিতাঃ 
দানশীলা, যাহার অবমানন! প্রভৃতি সিখিল দোষ নাই, থে 
শঠভা, মায়া, রক্ষবাক্য জানে না, যে স্বপ্নেও পরপুরুষের 
চা 


ক 


৫৪. শাক্যমুনিচরিত॥। 
প্রতি কামন! রাঁথে না, যে স্বীয় পতিতেই নিয়ত পরিতুষ্টা, 
সদা সংযভেক্জরিয়া, দাস্তিকা উদ্ধতা বা প্রগল্ন্গা নহে। 
যে কল্পন] জানে না ভোষামে1দও করে না, যে পানভো- 
জনে অনাসক্তা, যে সর্বদা ত্যো অবস্থিতি করে, এবং যে 
স্থিরুদ্ধি ও ভ্রাস্তিহীন, যে লজ্জাবতী ও ছৃষ্টিমঙ্গলরতা 
এবং ধাণ্রিকা, যে কায়মনোবাকো সদা পরিশুদ্ধা, 
যে মীমাংসাকুশলা, মানিনী নহে ও ধর্ধ্ণাচারিণী, যে 
শ্বশ্তব ও খবর প্রতি সেবাতৎপরা ও আত্মপদৃশ দাসী 
কলত্র জনের প্রতি প্রেমযুক্তা এবং যে শাস্স্তা এবং সকল 
ব্ষিয়ে নিপুণ । যে সকলে শয়ন করিলে শয়ানা হর, 
সর্বাগ্রে শষা। হইতে গাত্রোখান করেঃ ষে সকালের প্রতি 
মৈত্র ব্যবহার করে ও কুহকা'দ জানে না, সকলের নিকট 
মাতৃত্বরূপা, ঈদ্ৃশী কনা! আমার কুমারের অভিমত । 
নৃপতিবর শুদ্ধোদন পুরোহিতকে এাদৃশী পাত্রী অনুসন্ধ'ন 
করিতে আদেশ করিলেন। পুরোহিত সেই গাথা হস্তে 
করিয়া পাত্রীর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। কোথা 
তদনুদ্প কন্য। দেখিতে পাইলেন ন1। অনন্তর দণ্ডপাণি- 
নাম শাকোর গৃহে প্রবেশ করিয়া অনুরূপ কন্যা অবলোকন 
করিলেন। কন্যা ভ্রাহাকে জিজ্ঞাসা করিল মহাশয়, 
আপনি কিচান। তিনি বলিলেন, 

শশুদ্ধোদনস্য তনয়ং পরমাভিকপো 

ছ্বা্িংশল্পক্ষণধরো! গুণতে অযুক্তঃ ) 


৮ 


নির্ববাণতত্ব «৫৫ 


তেনেতি গাথলিখিতা গুণয়ে বধূনাহ 
সা! গুণাস্তি ছি ইমে সহি তসা পত্বী।। 
শুদ্ধোদন তনয় অতি রূপবান্‌ দ্বাত্রিংশৎ মহালক্ষণযুক্তঃ 
খ্ইণবান্‌ ও তেভীয়ান্‌, বধূজনের গুণ প্রদর্শন করিবার জন্য 
তিনি এই গাথা! লিখিয়াছেন। যাহার এঈ সকল গুণ 
আছে তিনি তাহার পত্ী হইবেন । কন্যা উত্তর দ্িলেন। 
“মহো)তি ব্রাঙ্ষণ গুণা অন্থরূপসর্ষ্ব 
সো মে পতি ভরঁবিতু সৌম,' স্ুরূপরূপঃ । 
ভণহি কুমার যদি কার্য মা বিলম্বং 
মা হীনপ্রাকৃতজনেন ভবেয় বাসঃ ॥৮ 
হে ব্রাঙ্গণ হে সৌম্য, এ সকল অনুরূপগুণ আমাতে 
আছে। স্বন্দর রূপযুক্ত তিনিই আমার পতি হউন । 
কুমারকে গিয়া বল যদি করণীয় হয় বিলম্বে প্রয়োজন 
নাই। হীন প্রাকৃত জনলহ যেন কখন বাস ন1 হয়। 
পুরোহিত বৃপতি শুদ্ধোদমের নিকট গির। নিবেদম 
করিলেন, মহারাজ কুমারের অনুরূপ কন্যা দেখিয়াছি, 
ইনি দশুপাণি শা্কোর তনয় রাজ] বলিলেন কুমার 
সামানা নহেন, তিনি আপনি গুণবর্তী কন্যা মনোনীত 
ক্রেন, ইহাই শ্রেয়ঃ| এই কার্য্য সম্পাদনের জন্য একটি 
উপায় করা যাউক। স্কবপু রজত বৈরূ্্য এবং বিবিধ 
রত্বমর অশোকভাণ্ড কুমার আমন্ত্রিত কুমারীগণকে অর্পণ 
করুন| সেই সকল কুমারী মধ্যে যাহার প্রতি কুমারের 
চে 


চা 


৫৬ * শাক্যমুনিচরিত। 


দুষ্ট পড়ে তাহাকেই তাতার জন্য ৰূরণ কর বাইবে। 
রাজা এই বলিয়া নগরে ঘোষণা দিলেন কুমার সপ্তম দিনে 
বাহিব হইয়া কুমারীগণকে অশোকভাগ অর্পণ করিবেন, 
সমুদায় কুমারীগণ যেন সংস্থাগারে উপস্থিত হয়। নির্দিষ্ট 
দিনে কুমার সংস্থাগারে ভদ্রাসনে উপবিষ্ট হইলেন। রাজা 
তাহার অভিপ্রায় জানিবার জন্য গুপ্তচর রাখিয়া দিলেন ( 
কন্যাগণ তাহার প্রভাব সহ্য করিতে পারিল না। 
অশোকভাগ গ্রহণ করিয়। শীঘ্র শীপ্র প্রস্থান করিল। 
দাপীগণ পরিবৃত! দণ্ডপাণি নন্দিনী গোপ! তাহার সমীপে 
আমিয়াই অনিমেষ যুগলনয়নে কুমারের রূপলাবণ্য 
দর্শন করিলেন । বরাননা সেই রূপসাগরে ডুবিয় গেলেন । 
কুমারের চক্ষু তাঙ্থাতেই নিবিষ্ট হইল, আর কোথায় ফিরে 
না। দণ্ডপাণির তনয়া গোপা রাজ কুমারের নাম শ্রবণ 
ম'ত্র মনে মনে পতিত্ত্বে ববণ করিয়াছিলেন । তবে গাঁচার 
পক্ষে দর্শন .বাহিরের পরিচয় ও কুলধর্ মাত্র। পরিণয় 
কি অদ্ভূত, ইহা প্রজাপতি বিধাতার এক অপূর্ব্ব প্রেম- 
লীলা, কিন্ত অলৌকিক ছুর্বোধ্য। কে ছুই অপরিচিত 
হুদয়কে সম্মিলিত পরিচিত ও একীভূত করে, কে 
উভগ়ের হস্তকে একত্র মিলিত করে, কে পরস্পরের নয়নকে” 
একন্থানে সংস্থাপিত করিয়া! «ধেতভাব ৰিলোপ করে, 
কাহার গুণে এক অপরের হৃদয়ে প্রবিষ্ট ও লুক্তাযিত 
হইয়া যায়, কে একের, শোশিত অপরের সঙ্গে মিশাইক্া 


রি 


নির্বাণতত্ব। : ৫ 


দের, কে উভয়কে উভয়ের সুখ ছুঃখের ভাগী করে, 
কে একের প্রা অপরের সঙ্গে মিশ্রিত করিয়! দ্রবী- 
ভুতধাতুর মত তর্ল প্রেমরমাশ্রিত করিয়া রাখে 
কে ইহার তত্ব বলিবে? একের নয়নজল.অপরের নরন 
জলে মিশিয় নদী হয় কেন, ছু্ট অঙ্গ এক হইয়া যায় কেন? 
উভয়ের দৃষ্টিতে প্রেমরসের উদ্রেক হয় কেন, কে বলিবে? 
হরিপ্রেম বিস্ময় কর, বিশুদ্ধ পরিণয়ও বিস্ময়কর । ইহ! 
কেমন করিয়। হয় ও কেন হয় কহ জানে না। ধাহার লীল| 
তিনিই উভয়ের হৃদয়ে বলিয়া গোপনে কি অপুর্ব মধুর 
রসের লঞ্চার করেন তাহ! বুদ্ধির অতীত। চ্যতবৃক্ষ 
হইতে মাধবীও বিচ্ছিন্ন হয়, বিউপী হঈতেও ফল পতিত 
হয়, নংযুক্ত পরমাণুও বিযুক্ত হয্স, আত্মা হইতেও শরীর 
বিচ্যুত শ্মলিত হয় কিন্ত স্বগায় প্রণয়ে পরিণীত: হৃদয় 
বিচ্ছিন হয় না| ইহারা যে অশরীরী তাই বিচ্ছেদ নাই। 
'গুপ্পের সৌনদর্ধ্যও মলিন হয়, শিশুর কোমল বুখস্রীও দশ 
দিন পরে বিশ্রী হইয়া যায়, যৌবনের লাবণ্যও বিলুপ্ত হয 
কিন্ত প্রক্কত প্রণয়ের সৌনদর্ধ্য কদাপি মলিন হয় না, ইহা 
চিরস্থায়ী পরলোকগামী। প্রবল বঞ্চাবাতে প্রকাণ্ড পাদ 
পও উন্মলিত হয়, বেখবান জলজোতে অচলচুড়াও 
নিপতিত হয়, উত্তালতরক্গৈ* অর্ণবপোতও জলমাৎ হয় 
কিন্তু হরিপ্রেমে রসাল প্রণয় কিছুতেই তগ্ন হয় ন। 
তবে বিলাদ ভোগের প্রণয় ক্ষণ তুম, ইছা। ব্যভিচারের 
্ 


ন্‌ 


৫৮ শাক্যযুনিচারত। 
নামান্তর মাত্র; পাঁচ্চাপ্তা জ্ঞানাভিমানী লরগণের নিকটে 
ইহাই অতি আদরণীর় ৷ হরিপ্রেমরসে যে নরনারীর আত্মা- 
মিলিত হয় তাহার শোভা অনি অনুপম, তাহা। পবিত্রতার 
আকর। 

সমুদায় অশোকভাগ্ বিভরিত হইয়াছে এমন সমক্ষে, 
গোপা কুমারসমীপে উপনীত হইয়া! হাস্যযুখে বজি- 
লেন, কুমার আমি তোমার কি করিয়াছি যে তুমি আমায় 
অবমাননা করিলে । কুমার বলিঞেন আমি তোমার অব- 
মানন| করি নাই। ' তুমি যে নকলের পরে আনলে । পয়ে 
বহুমুল) অঙ্গুরীক্জ উন্মোচন করিয়া দিলেন । গোপা! খলি- 
লেন এতো আমার প্রাপ্য । ইহা শুনিবামাত্র স্িনি পুরান 
বলিলেন, তথে 'জামার এই আতরণ সকল গ্রহণ কর। 
গোপা বলিলেন না আমি কুমারকে অলঙ্কারশৃন) করিৰ 
না, প্রত্যুত অন্যোন্যাভিলাষফকেই অলঙ্কৃত করিব। 
কন্যা নিজালয়ে প্রস্থান করিলে পর রাজ সন্নিধানে 
এই সংবাদ প্রেরিত হইল। নৃপক্ষি শুদ্ধোদন উভয়ে 
উভয়ের মনোনীত হইয়াছে শুনি অত্যন্ত প্রীত হইলেন: 
এবং তথন্বাণাৎ দণ্ডপাণির নিকট পুরোহিতকে পাঠা- 
ইলেন। দণপাণিও পুরোহিতের দ্বারা শুদ্ধোদনকে 
জ্ঞাত করাইলেন যে শিরজ্ঞক্রে্ই কন্যাদান কর! আমাদের 
কুলধর্ম, অতঞ্জব কুমার শির্জ্ঞ না হইলে কিরূপে বিবাহ 
হইতে পারে? দণ্চপাণির এই কথ! শুনিয়: রাজার 


ঞ 


নির্ববাপতত্ব। -৫৯ 


মনে হর্ষে বিষা্থ উপস্থিত হইল। : কুমার পিতৃদমীপে 
উপস্থিত হইয়া বলিলেন, ভাত আপনি খিষগ্র কেন, শীপ্র 
বলুন্। নৃপতি শুদ্ধোদন স্তাহার বিষাদের কারণ বলিলে 
কুমার উত্তর করিলেন, পিতঃ, নগরে এমন কে আছে 
যে আমা অপেক্ষা শিল্পনৈপুণ্য প্রদর্শন করিবে? আপনি 
সকল শিল্পজ্কে লমনেত করুন, আমি তাহাদিগের সমক্ষে 
আমার শিল্পনৈপুণ্য প্রকাশ করিব। কথিত আছে, এই 
প্রদর্শনোপলক্ষে বৌধিসত্বের জন্য দীর্ঘকায় শ্বেতহস্তী 
নগরে প্রবেশ করিতেছিল। কুমার দেবদত্ত ঈর্ষাবশতঃ 
বাম করে উহার গুণ ধারণ করতঃ দক্ষিণ করের চপটা 
ঘাতে তাহাকে বিনাশ করে, কুমার হুন্দরনন্দ তাহার 
লাঙ্ুল ধরিয়া নগর দ্বার হইতে দুরে টানিয়া ফেলে । 
ধোথিবত্ব যখন নগর হইতে বাহির হন, তখন সেই হস্তী 
দর্শন করত মৃত্তহন্ভীর দুর্গন্ধে সমুদায় নগর পূর্ণ হইবে 
বলির! পাদাঙ্গষ্ঠে লাঙ্গুল ধারণ পৃর্ববক উহাকে নপ্ প্রাকার 
সপ্ত পরিখা অতিক্রম করিয়া! নগরের বাছিরে এক ক্রোশ 
দুরে নিক্ষেপ করেন, সেইস্থানে একটি প্রকাণ্ড গর্ত হয়, 
উহাক্ষে আজও লোকে “ হস্তিগর্ত * বলিয়া থাকে । এত 
গেল অলৌকিক ব্যাপার । যাহা কিছু লৌকিক তাহাও 
নামান্য নয়। তৎকালে" ্ধি কি বিদ্যা প্রচলিত ছিল, বুদ্ধ 
কি প্রকার পারদর্শী ছিলেন এই শিল্প পরীক্ষায় প্রদর্শিত 
হইয়াছে । লঙ্ঘন, সর্বাগ্রে গমন, লিপি, মুদ্রাগ্ণনা, সংখ্যা, 
ন্‌ 


৬০ * শক্যস্কুনিচরিত । 


সালস্তধন্ূর্কোদ, ধাবন, উল্ক্ষন, সম্বরণ, বাঞনিক্ষেপ, ছবি 
শ্রীবা, অশ্বপৃষ্ঠ, রথ, ধনু ধ্বজেন্থৈরঘ, সামর্থা, শৌর্ধয, বহি. 
ব্যায়াম, অস্কুশগ্রহ, পাশগ্রহ, যানের উদ্ধ'ও অধোতভাঞ্গ 
দিয়! নির্যাণ, মুষ্টি বন্ধ, শিথাবন্ধ, ছেদ্য, ভেদা, তরণ্‌, আস্া- 
লন অক্ষুগ্নবেধিত্ব, মর্্মবেধিত্ব, শববেধিত্ব, দৃড় প্রহারিত্ব, অক্ষ* 
ক্রীড়া, কাবা, ব্যাকরণ, গ্রস্থরচন, রূপ, রূপকাধ্য, অধাযুন, 
অন্নিকর্, বীণা, বাদা, নৃা, গীতপাঠ, আব্যান, হাসা, 
্ীনৃতা, নাঁটা, অনুকরণ, মালাশ্রস্থন, মংবাহন, মণিরাগ, বস্ত্র 
রাগ, € বর্ণান্ুবর্জিতকরণ ) ইন্দ্রজাল, স্বপ্লাধ্যায়। কাকচরিত্র, 
সত্রীলক্ষণ, পুরুষলক্ষণ, অশ্বলক্ষণ, হস্তিলক্ষণ, গোলক্ষণ, ভাজ- 
লক্ষণ, মিশ্রিত লক্ষণ, কৈটভে ্বরলক্ষ ন্ট, নিগম, পুরাণ, 
ইতিহাস॥ বেদ, ব্যাকরণ, নিক্ুক্র” শিক্ষা, ছনা, যক্তকলপ, 
জ্যোতিষ, সাঙ্খা, ষোগ, ক্রিরাকন্। বৈশেষিক, ৰেশিক 
[ বেশভূষাদি বিরচন, ] অর্থবিদা।, বাহস্পত্য, আশ্চর্য। বিদ্যা, 
অংনগুর বিদা, মৃগপক্ষীর শবদজ্ঞান, হেতুবিদা। জতুযন্তর ধাতু- 
বস্ত্র, মধুচ্ছিষ্টকত [ মোমেরপুতুলাদি. গঠন ] স্ুচীকার্যা, 
ইত্যাদি সকল বিদ্যায় কুমার অর্ব্বাপেক্ষা পারদর্শিত্ব 
প্রদর্ণন করিলেন। কুমারের পৈতামহধন্থ সিংহহস্থ যাহ! 
উত্তোলন করিতে ও কাহার সাধ্য হয় লাই, উপবিষ্ট 
থাকিয়াই তদে॥গে চিনি দর্শ ক্রোশ দূর স্থিত ভেরী, 
সপ্ততাল, এবং যন্তরযুক্ত' বরাহতেন করেন, বাণ পাঁতালে 
প্রবিষ্ট হয় । বাণ যেস্থানে প্রবিষ্ট হয় সেস্থানে একটি 


নির্বাণতত্ব | -ঞ১ 


কুগ হয় সেই কুপের নাম আজও লোকে শরকূপ বলিয়া 
থাকে *। ফলতঃ কুমার কোন বিষয়ে অপারগ ছিলেন, - 


5 এই সময়ে দেবগণমুখে এই ছুইটী গাধা. জী বনব্তবাস্ত 
লেখক সমর্পণ করিয়াছেন 

বখ (১) পৃরিত (২) এষ (৩) ধনুমুর্ণনিনা 

ম চ উশ্থিতু (৪) আসনিনা (৫) চ ভূমী ৫৬) ॥ 
নিঃসংশবং পুর্ণমভি প্রাযু (৭) সনি 

খু ভেষ্যুতি (৮)জিত্ব.(৯) চ মারচমূৎ 

স্মাসন হইতে ভূমি ছইতে উত্থান ন। করিয়া! টুনি 
ষেদন ধনুতে সন্ধান পুরিলেন, এইরূপ ইনি নিঃসংশর 
মারসৈনাকে সহন্ধে জয় করত পূর্ণাভিপ্রায় হইয়। ভোগ 
করিবেন । 

* এ্ষধরণীমণ্ডে (১০) পূর্ববুদ্ধা সনস্থঃ 

সমর্থ (১১) ধনুগহীত্বা। শুন নৈরাঁনববাণৈঃ । 

ক্লেশরিপুং নিহত্বা (১২) দৃষ্িজালঞ্চ ভিত্বা 

শিব (১৩) বিরজ (১৪) মশোকাং প্রাপ্াতে বোধি 

(১৫) মগ্র্যাম্‌ ৪" 

ধরণীমণ্ডলে পুর্ববুদ্ধগণের আসনস্থ ইনি সমর্থ । ইনি 

ধনু ধারণ করিয়া শুনা নৈরাত্ববাণ দ্বাপ) ক্লেশরিপুকে হনন 

করিয়া দৃষ্টিঙ্গাল ভেদ কত মঙ্গলময় বিকারশুন) অশোক 
বোধিপ্রাপ্য প্রধানতম গতি লাভ করিবেন । 

(১ যথ।। (২) পুরিতমৃ। (৩) এতৎ। €৪) উত্িতঃ। 
(5) আঙনাৎ॥ (৬) ভভুমাঃ। (৭) পূর্ণাভি প্রা়ঃ। 
(৮) ভোক্ষ্তি।  (৯)*জিত্বা/ ১০ যণ্ডলৈঃ॥ 
১৯ সমর্থঃ। ১২) নিহত্য। ১৩) শিবাস্‌। ৯৪। অর- 
'জস্কাম। ১৫ বোধিপ্রাপ্যাম্‌) 

ঙ ্ ্ 





ডা শাক্যযুনিচরিত । 


না, হুতরাৎ সকল বিদ্যার পরীক্ষা দিয়া গোপাকে গ্রহ 
করিলেন। 
অতঃপর দগুপাণি শাক্য-পরম পরিতুষ্ট হইস্বা কুমারকে 
কন্যাদান করিলেন। তথন মহ! সমারোহের সহিত উদ্ধা- 
হক্রিয়া মমাধা হইয়। গেল । তছুপলক্ষে বিবিধ মণিরত্ব দান ও 
্রাহ্ণভোজনাদিও হইল | শাক্য তনয়! গোপা প্রধান! 
মহিষীরূপে অভিষিক্তা হইলেন । কথিত আছে ষে নব- 
বধূ শ্বগুর বা শ্বশ্রু বা অস্তঃপুরচারিগণকে দেধিয়! 
অবগুঠন দ্বার! বদন আবৃত করিতেন ন! বলিয়। তাহাদের 
মধ্যে কাণাকাণি হইতে লাগিল । গোপা তাহ। বুঝিতে পারিয়| 
সর্বসমক্ষে এই গাথা বলিলেন। *ধবজাগ্রস্থিত ভাসমান 
অতুযজ্জল মণিরত্রের ন্যান্স আর্ম্য নিরত অনাবৃত, তিনি 
- আসানোপহেশন চংক্রমণ সর্বত্র শোক] পান। আধ্য গমন- 
কালেও শোভা পান আগমন সময়েও শোভ। পাই! 
প্বাকেন, আধ্য উপবিষ্টই হউন আর দগ্ডায়মান থাকুন সর্বত্র 
শোভা পাইয়া থাকেন। তিন্লি কথাই কউন আর তুফী- 
স্তাব অবলম্বন করুন তিনি সকল অবস্থাতেই সমান। 
যেমন চটক পক্ষী দর্শনে ও স্বরে সর্বত্র শোভা পাইয়! 
থাকে । গুণবান গুণভূষিত ব্যক্তি কুশের বস্ত্রই পরিধান 
করুক বা নির্বাস্ত্ই হউক ন্বর্থবা ছেড়া ময়ল! কাপড়ই 
পক, বা কৃষ্ণতন্থ হউক গে আপনার তেলে শোভা পায় 
যাহার অন্তরে পাপু নাই এক্ধপ আর্য সকল বিষয্বেকট 


নির্বাণতত্ব | সঙ 


শোডা পাইয়া থাকেন। কিন্তু যাহ কিছু দিয়া ভূষিত. 
হউক বালকও পাপকারী হইলে আর তাহার সৌনদর্যয 
ৃষ্ট হয় না। হায় যদি পাপের আবর্জনায় ভর থাকে 
তবে বাক্য মধুর হইলে কি হইবে দে অমৃতাভি 
বিন্ত বিষকুস্তের মত বৈত নয়। ছুষ্র্শ শৈলশিলাবৎ 
যাহাদিগের অন্তরাত্বা কঠিন, তাহাদ্িগের সহিত কাহাঁ- 
রও চিরকাল দর্শন না হওয়াই ভাল । সৌমাগুণ- 
সম্পন্ন যে সকল ব্যক্তি সকলের নিকটে শিশুভাব 
স্বীকার করেন তাহারা সকলের নিকটে সমুদয় জগ 
তের জীবনপ্রদ তীর্থ সদৃশ | আধ্যগণ দধিক্ষীরপূর্ণ 
ঘটের ন্যার়। তীহাদিগের দর্শন শুদ্ধ মগলময়। 
ফাহার1 পাপামিত্রের ত্বারা পরিবর্তিত এবং কল্যাণ 
মিত্ররত্ব দ্বায়া পরিগৃহীত হইস্কাছেন, ধাহারা। পাগ পরিত্যাগ 
করিয়। নির্ববাণধর্ষে প্রবেশ করিয়াছেন, তাদৃশ ব্যক্তিগণের | 
দর্শন কল্যাগপ্রদ ও ফলদাপনক। সমুদয় শারীরিকদোষ 
সংষত করিয়া! যাহার? সংবৃতকার) সদা কথ! বলিয়াও 
যাহাদিগের কখা সংঘত, যাহাদের ইন্জ্িয়সকল বশীতৃতঃ 
স্ল বিষয়ে নিবৃত্তচিত্ত মন প্রসর, তাঁদুশ লোকের অবগুঠন 
ছার! বদন ঢাকিবার আর প্রয়োজন কি? যাহাদিগের ঈদৃশ- 
গুণ নাই, মত্যবাক্য নাই, টানা নাই, জন্ত্রম নাই, চিত্ত উচ্ছ 
বল, তাহার! আত্মভাব বন্ত্রহজ দ্বারা আচ্ছাদন করে, 
যাহার! বিনগ্নরত্ব, তাহার লোকে নগ্ন হইয়। বিচরণ করে! 


প 
চি 


৬৪ শক্যযুনিচরিত । 


শর্রদ! যাঁছাদিগের সংযত চিত আখ্মবশে রক্ষিত, অন্য 
জীবে যাহার মন নাই, আপনার পতিতেই সহ, আদিত 
এবং চশ্ত্ের ন্যায় তাছাদিগের দীপ্ডি সর্ধলোকে প্রকাশিত; 
তাহাদিগের আর বদনাচ্ছ'দনে প্রয়োজন কি? পরচিত্ত, 
জ্ঞানে কুশল দেবগণ খধিগণ মহাত্বাগণ আমার চিত্ত 
আনেন, আমার চরিত্র আমার গুণসমূহই যখন অন্রাক্ত 
আৰরণ, তখন বসনাবগুঠন করিয়া আমি কি করিব 1” ক 
গোপা যথার্থ ৰীরপত্ী বটে তবে এত লোকের সমক্ষে বাকা 
স্বুর্তি হওয়াতে অনেকের মনে হইতে পারে যে তকে 
তিনি লঙ্জাহীন! ও প্রগল্ভা কিন্তু বস্ততঃ ছা! নহে? 
বানাবগুষ্ঠন ন। থাকাতে তাহার প্রতি দোষারোপিত হইয়া- 
ছিল বলিয়! তিনি আত্মদোষক্ষালনার্থ শ্বরূপকথা বলি- 
.লেন। নির্খ্লসলিলবৎন্যচ্ছহৃদনর গোপার কি তেজ, 
পুণোর কি বল, করেকটি বাক্ে যেন অগিস্কুলিঙ্গ নির্গত 
হইতে লাগ্িল। পাত্র পাত্রীর উভয়ের চিত্ত এরূপ তেজন্বী 
ও প্রতিভাসম্পর্ন না হইলে শোভা হইবে কেন 1? মাধবে 
ঘাধবীই চূতবৃদ্ষে শোভা পায়, উভয়ের মৌরভ মিলিত 
হইয়া! কতই গৌরব বিস্তার করে। শরৎকালে অরবিন্দই 
সরোবরের মাধুরযা প্রকাশ করে বা নিদাঘাত্তে সৌদামিনীই' 
কাদছ্িনী মধ্যে অত্তীৰ রমণীয় নল্লিয়া প্রতীত হয়) গোপা 
কুমারের সন্নিধানেই সেইন্দপ *অনিকতর সুন্দরবেশ ধারণ 
* ল। বি, ১২ অধ্যায়। 





মির্বাণতন্তব। *৬৫ 


করিয়াছিলেন । তিনি ছায়াবৎ মহাক্া শীকাসিংহের 
অমুগতা ছিলেন 1 এ দিকে ভূপতি শাক্যপতি শুদ্ধোদন 
উভয়ে পবিত্র গাঁ়তর প্রণয়ে বছ হইয়াছেন দেখির।? অভীৰ 
শ্রীত ও প্রসন্ন হঈলেন। পুত্রবরুকে নানালঙ্কারে অলঙ্কৃত 
ফরিলেম এবং এই বলিয়। মনের আহল।দ প্রকাশ করিতে 
লাগিলেন $ 

যথা চ গুত্রো মম ভূষিতো গুণৈ 

স্তথা চ কন্যা স্বগুণৈঃ গ্রাভাগত্তে। 

বিশুদ্ধন্বৌ তদুভে! সমাগত 

মমেতি সার্পধথ (১) সর্প (২) 

আমার পুত্র যেমন বহুগুণে ভূষিত ছেমনি কন্যাও 
আত্মগুণে দীথিমতী | ছুইই বিশুদ্ধনন্বগুণ লইয়া অমুপ- 
শ্বিত। এ যোগ যেন সর্পিঃখগ্ডের সহিত সর্পিখণ্ডের যোগ |. 
এইরূপে নবদম্পতি কিছু কাল বেশ আনন্দ ও স্থখে কাল 
ষ্াপন করিতে লাগিলেন। 
হগাপার শ্বন্ভাব চরিত্র অতি পবিত্র ও বিনীত, দয়! ধর্ম 

সাহার হৃদয়ের ভূষণ ছিল। স্থতরাং তাহার স্থমধুর কোমল 
হৃদর কুমাত্রে চিত্তক আকর্ষণ করিতে কৃতকার্য হইয়া- 
ছিল। তিনি এক দিনও কোনরূপ অপ্রীতিকর কাধ 
করিয়া শাকাসিংহের মনে গ্ভিরক্তি উৎপাদন করেন নাই, 
বরং স্বত্তঃপরতঃ তাহার চিত্তবিনোদনার্থ যত্তবী থাকি 
(0৯) যথা । (২) সর্পি-1 





ক 


৬৬? শাক্যমুনিচরিত। 


তেন। বিশেষতঃ তাহার মন বৈরাগাপ্রবণ জানিতে 
পারিয়া বিবিধোপায়ে তাহাকে প্রফুল্ল রাখিতে চেষ্টা 
করিতেন | কুমারও সাধবী গোপার পাতিত্রত্য ও মেবা- 
তৎপরতা মন্দর্শন করিয়া যৎপরোনান্তি প্রীত ও ন্তষ্ট 
হইতেন | শাক্য সত্ুপুপাশ্রিত হইয়া এইটরূপে কিছুকাল 
অর্থাৎ তাহার ২৬ বৎসর বরঃক্রম পর্যন্ত দাম্পত্যস্থখ 
সম্ভোগ করিলেন । বিবাহের দশবৎসর পরে ঈশ্বরকপার 
রাজকুমার পুত্রমুখ নিরীক্ষণ করিলেন। নরেন্দ্র শুদ্ধো- 
দনের আর আহ্লাদের সীমা নাই, আমার কুমারের 
তনয় জন্মিয়াছে বলিয়। তাহার অন্তরে শতধা আনন্দধার! 
বহিতে লাগিল এবং কুমার যে এখন বেশ গৃহী হইয়া রাজ- 
সিংহাসনে বিরাজ করিবেন, তাহাকে রাজ্য সমর্পণ করি! 
-ভিনি নিশ্চিন্ত হইবেন, মনে মনে তাহা চিন্তা করিস সখ- 
সাগরে ভাসমান হইতে. লাগিলেন! তিনি কুমারের 
কল্যাণার্থ নানাবিধ সতক্রিয়া ধর্মাচরণ ও দানাদি কার্য 
করিয়। স্বয়ং পৃত হইলেন | কিন্ত স্বর্গ হইতে যে ব্যক্তি বৈরাগ্য 
লইয়া] এই অবন্দীমগ্ডলে জন্ম গ্রহণ করিয়াছে তাহার দে 
অগ্নি নির্বাণ করিবে কে? সাধবী স্থবিনীতা স্ত্রী ও সুন্দর 
শিশুর বদন কমল অবলোকন করিয়া বুদ্ধ বৈরাগ্যকে 
প্রশমিত করিতে পারিলেন লা ॥ চারি দিকে রাজ্যভোগ, 
সুখাভিলাষ, শ্শ্বর্ধা, অতুলবিভব, অহরহ জঙ্গীত, নর্ভকী- 
গণের আমোদ প্রমোদু স্ত্রী পুত্রের অপুর্ব মহবাস, এ সমুদায় 


নির্বাণতত্ব। -৬৭ 


ভীাহার প্রচ্ছন্ন বৈরাগ্যানলের নিকট নিগ্ভ হইব্রা গেল। 
সে প্রধূমিত সর্কভূক্‌ যেন শ্রী সকলকে মুখব্যাদান করিয়া 
গ্রাস করিতে আসিল। পৃথিবীর অসার উদ্দেশাহীন 
সংদারাসক্ত মানবগণ সুন্দরী গুণবস্তী সাধবী ভার্ষ্যা পাইলে 
স্বকুমারমতি শিশুর বদনস্থধাকর দর্শন করিলে সব. 
ভুলিয়া! যার, মনে করে এই বুঝি স্বর্গ” সংসারে এতদ- 
পেক্ষা আর কি এমন সুখ আছে? দেবায্মাদের কেন 
তাহা হইবে? বিধাতা “তাহাদের মছৎ কার্য হইতে 
বিরত রাবিবেন কি নিমিত্ত! শাক্য আপনার অন্তরস্থ 
স্বর্গীয় আলোকে আপনার প্রকৃত ছবি প্রত্যক্ষ করিয়া 
ভ্ীবনের উচ্চতম উদ্দেশ্য সাধনের গন্য পুনরায় চিন্তিত 
হুইলেন। 

একদ। কুমার অন্তঃপুর মধ্যে শীয়নাগারে শয়ন করিয়া 
আছেন। রজনী পধ্যবসানে নারীগণ সুমধুর বেণুরৰ 
সহকারে গ্কাহাকে স্থপ্তোথিত করিবার নিমিত্ত প্রাভাত্তিক 
মালিক এই গাঁথা গান করিতে লাগিলেন । 
প্জলিতং ত্রিভবং জরব্যাধিছুঃখৈর্দররণাশ্রিপ্রদীপ্তমনাথমিদং । 
নচ নিঃসরণে সদ মূঢ় জগদ্ভ্রমতি ভ্রমরো যথ কুস্তগতো। & 
অঞ্রবং ভ্রিভবং শরদত্রনিভঃ নটরঙ্গসম। জগি জন্মি চ্যুতি ॥ 
গিরিনদঃসমৎ লবুশীদ্রষবং ব্রন্মতাষু জগে যথ বিছানভে ॥ 
ভুবি দেবপুরে ত্রিঅপায় পথে ভবতৃষ্ঃ অবিদ্যবশা জনত1) 
পরিবর্তিযু পঞ্চগন্িঘবুধাঃ যথ কুস্তকর্স্য হি চক্রত্রী ॥ 


৬৮ শাকামুনিচরিত 1 


জরিয়রূপবরৈঃ সম স্িগ্ধরুতৈ: শু ভগন্ধরদৈ ববরস্পর্শস্ুখঃ । 
পরিষিক্তমিদং কলিপাশ জগৎ যুগ লুব্ধকপাণি যখৈবহ্ধি 
3 বন্ধকমপি ॥ 
লভয়া মরণাঃ সদ বৈরকরা বহুশো।কউপত্রবকামগ্ুণাঃ। 
অসিধারসমা বিষয়ন্ত্রনিভ। তাজ হিতাধ্য্গনৈর্যথ মীঢ়ঘটঃ | 
স্বাতিশোক করা স্তমসী করণ! ভয়হেতু ছুখেমূল সদা । 
ভবতৃষ্ণ লতায় বিবৃদ্ধিকরা সভর'ঃ শরণাঃ লদকামণ্ডণাঃ ৪ 
অথ আগ্রধদা জরলিতাঃ লভয়াঃতথ কামইমে বিদিতাধ্যজনৈঃ। 
মহপন্কসম। অনিসিন্ধুমম! মধুদগ্ধ ইব ক্ষুরধার যথা । 
ঘখ নর্পিপরে। যখ মীঢঘটান্তথ কাম ইমে বিদ্িত। বিদুষাং & 
তথ শৃপসম। দ্বিজপেশিসম। যথা স্বানকরং কিশটবর তথা। 
উদকচন্্রসম। ইমি ক'মগুণাঃ প্রতিবিশ্ব ইব1 গ্রিরিঘোষ যথা । 
. প্রভিভালদমা নটর্গমমা স্ব স্বপ্রসমা বিদ্িতার্ধঃজনৈঃ ॥ 
ক্ষ্ণকাবদিক। ইমি কামগুণাস্ত ইমে তথ মারমরীচিসম। । 
আলিকোদকবুদ্রদফেনসম। বিতথাপরি কল্পসমু!খত বুদ্ধ বুধৈঃ ॥ 
প্রথমে বসে বরন্ষপধরঃ প্রিক্স ইষ্ট মতো.ইয় বালচরী । 
জরব্যাধিহুইখৈর্হত বগুং বিজহন্তি মগ! ইব গুফনদী ॥ 
ধনধান)বরে। বছত্র বাচনী শ্রিক্স ইষ্ট মতে। ইয়বালচরী। 
পরিহীনধন পুন কৃচ্ছ,গতৎ বিজহস্তি নরা ইব শুন্যাহটবী ৪ 
বধ পু্পক্রমে। সফলেব দ্র! নর দ্রানরতন্তখ প্রীতিকরে।। 
ধনহীন জরার্তি তু যাচনকো ভবতে তদ অপ্রিঘু গৃপ্রপম: ॥। 
প্র ব/বলী বনপধনধঃ প্রিনবলঙ্গ মনেত্রিয়গ্রীতিকরে। । 


নির্ববাণতত্ব | -৪৯ 


খরব্যাধিহুঃখার্তি ভু ক্ষীণধলো! ভবতে তদ অপ্রিয় মৃত্যুসমঃ ॥ 
জরগ্স। জরিতঃ সমতী তবয়ো ক্রম বিছ্বাহতশ্চ যধ। ভবতি। 
জরজীর্ণ অগার বখা সুময়ো জরনি:সরণং লব রুহি মুনে ॥ 
জর শোষয়তে নরনারিগণং যধ মালুলতা৷ ঘনশালৰনং। 
জর বীর্ঘাপরাক্রমবেগইরী জরপঙ্কনিমগ্ন যথা পুকষো & 
জর রূপনুরূপবিরূপকরী জর তেরহর়ী সদ সৌখ্যহত্বী। 
পরিভাঁবকরী জর মৃত্ঠকরী জর ওজহরী বলাস্থামহরী ॥ 
বছরোগশতৈর্ঘনব্য। ধিছুঃখৈরুপস্থ জগৎ জলতেব মৃগাঃ ॥ 
জরব্যার্ধিগতং প্রসমীক্ষা লগন্হঃখ নিঃসরণং লঘু দেশর হি 
শিশিরে ছি যথা হিমধাতু মহাংস্তগণল্স বনৌষধি ওজহরো ॥ 
তথ ওজহটী বন্ব:ীধি জর! পরিছারতি ইন্তিয়র্ূপবলং ॥ 
ধনধানামহার্থক্ষয়াস্তকর$ পরিতাপকরঃ সদ ব্যাধি জরা। 
প্রতিঘাতকরঃ প্রিযদুঃখৰরঃ পরিদাহকরে| যথ হুর্যা নতে ॥ 
মরণং চাবনং চুা্তিকালক্তিযাঃ প্রিয়দ্্রবযজনেন বিয়োগ সদা। 
অগুলাগমনঞ্চ অসঙ্গমনং দ্রমপত্রফল। নিশ্রোত যথ ॥ 
মরণং বশিত। ন বশীকুরুতে ম€ণং হরতে নদি দার যথ। ॥ 
আনহণযু নরে! ব্রজতে গ্বি তীর স্বককর্প্ুফল'নুগতো বিবশঃ ॥ 
ষরণংগ্রস্তে বন প্রাণিশতং মকরেব জঙলাহরি ভূতগণং | 
খ্বরুড়োউরগং মৃগণীজ গজং অলনেব তৃণৌষধিতৃক্ষগীণং ॥ 
উম ঈদৃশকৈর্বহদোষশতৈর্ভগু মোচয়িতুং কৃত যা প্রলিধিঃ ॥ 
শ্বর তাং পুরিমাং প্রর্ণিধানচরীমযু কাল তব অভিনিঙ্রমিতুং ৪ 
বল, বি,১৩ অই 


৭৪? শাক্যমুনিচরিত । 

“ত্রিভুবন জরাব্যাধি ছুঃখে সদা প্রজুলিত হইতেছে 
এই জগৎ মরণের অগ্সিতে প্রদীপ্ত ও অনাথ। কুভ্তগত 
ভ্রমর যেমন তন্মধ্যেই ভো তৌ করিয়া উত্তিক্া বেড়ায়, এই 
মূঢ় জগৎ তদ্রপ জরার হস্ত হইতে নিষ্কৃতি পাইতেছে ন]। 
ত্রিভুবন শরৎকালের মেঘ সদৃশ অনিত্য, জগতের জন্মমরণ 
রঙভূমিস্থ নটের মদৃশ। পর্বত নিঃস্থত বেগবন্ঠী জোতস্বতীবৎ 
ভ্রতগামী এই আয়ু আকাশস্থ তড়িৎসম চলিয়া! যাইতেছে | 
পৃথিবীন্তে কি দেবপুরে বিবিধ অপায়ের পথে তৃষ্ণা ও অবি- 
দ্যার বশব্তী জনগণ পরিবর্তনশীল পঞ্চবিধগ্গতিতভে বিমূঢু- 
চিত্ত হইয়া কুস্তকারের চক্তরবৎ নিয়ত ঘুরিতেছে। মুগ যেমন 
লোডের বশবন্তীঁ হইর়! ব্যাধের জালে বদ্ধ হইয়! পড়ে, তজ্জরপ 
এই জগতের সমূদায় মানবনিচয় সুন্দর বস্ত, মনোহর শব 

, এবং স্থগন্ধ রসের ম্পর্শসখ অনুভব করিয়। কলিপাশে 
বন্ধ হইয়াছে । মরণ সর্বদা ভীতিজনক ও পরম বৈরী, 
বাসনা বছশৌক ও উপদ্রবের কারণ ভোগের বিষয় 
সকল অসিধারাতুল্য বিষযন্ত্রশ অতএব হিতাকাজ্ী 
আর্ধ্য জনের যেমন অমেধ্য ঘট ত্যাগ করেন তদ্রপ ইহা 
পরিত্যাগ কর। বাসম! এক্প পদার্থ যে তাহা'র স্মরণেও 
শোক উথলিত হয়ঃ ইহ] অজ্ঞানকান্ী, ভয়হেতুকর ও চুঃখ্বের 
মূল, ভবতৃষ্ণালতার ইহা! আর, নদা ভয়জনক | আর্ষ্য 
জনের! এই বাসনাকে প্রজলিত হুতাঁশন জানিয়া ভীত 
হছতেন, ইহা মহাপত্তৃতুল্য অনিসিদ্ধুপৃশ এবং মধুলিখ্ট . 


নির্ববাণতত্ব | সু 


ক্ষুরধারা সম। জ্ঞানীদিগের নিকট বাসনা সর্পিঃসরোবর 
ও অমেধ্য কুস্তরূপে প্রতীত হইত। ইহা শৃলসদৃশ, দ্বিজ-| 
গণের পেশিতুল্য ও ভীষণ .শব্ষকর | বাসন! জলে প্রতি- 
বিশ্বিত চক্র ও গিখিগহ্বরস্থ "্শকের ন্যায় ক্ষণস্থায়ী, 
এবং আধ্যগণ ইহাকে রজ্জভূমিস্থ নট ও স্বপ্নব্ জানি- 
তেন। এই বাসনা মায়ামরীচিসদৃশ ও ক্ষণস্থায়ী, ইহ 
অলীক জলবিশ্ব ও ফেন্স সমান, জ্ঞানী লোকে ইহাকে 
মিথ্যা পরিকল্পনাসস্ত ত বলিয়া) জাঁনেন। প্রথম বযনে 
মানবের শরীর কি সুন্দর প্রিয় ও অভিলষিত, কিন্তু 
ইহা, বালচর্ধযামাত্র। শরীর যখন জরাব্যাধি ভ্/খতে 
শ্রীহত হয়, মৃগ্ যেমন শুকনদী পরিত্যাগ করে তপ- মনুষ্য 
সেই শরীর অনায়াসে পরিত্যাগ করে। যণুকালে 
লোকের ধন ধান্য ও বহুরত্ব ও দ্রব্য সামগ্রী সঞ্চিত হয়, -- 
তখন তাহার নিকট কত লোক প্রিয় ও আত্মীয় হয়, কিন্ত 
ইহ বালচর্ধা! | সে ধনহীন হইলে ও হুঃথে পড়িলে শুন্য 
অটবীর ন্যায় সেই আত্মীয়ের! তাহাকে পরিত্যাগ করে। 
ফলবান পুর্সিততরুর ন্যায় ধনবান্‌ নর দানে রত হুইয়! 
লকলের প্রীতিভাজন হয়, কিন্ত সে জরাগ্রস্ত হইয় ধনহীন 
হুইলে ভিক্ষুক হয় ও গৃরসম তাহাদের অপ্রিয় হয়। ধন- 
রত্বদমন্তিত পরম রূপবান্‌ ক্ষমতাশালী প্রতু, প্রথমে 
সঙ্গিগণের প্রিয় ও তাহাদের মানস ও ইন্দ্রিষ্বের প্রীতিকর 
চয়ন, কিন্তু তিনি বার্ধক্যজনিত ব্যাধি ছুঃখে কাতর চুইঙ্া 


দ২ শাক্যমুনিচরিত | 


নিঃম্ব হইলে মৃত্যুাদম তাহাদের অপ্রিক্ হয়েন। বিস্থ্যৎ 
পাতে বৃক্ষ যেমন বিশুক্ষ হইয়া! বার, জারাতীর্ণ ব্যক্তির অব্য 
রব মেইরূপ হতগ্রী জানিবে। জরাগ্রন্ত ব্যক্তিরা আর 
গুছে বাস করিবার সময়*পায় না, অতএব হে সুনে। এই 
জরার হস্ত হইতে নিষ্কৃতি পাইবার শীঘ্র উপান্র বল। 
পত্রলত! যেমন ঘন শালবনকে শুক করিয়। দেয়, এই জর] 
সেইক্প নরনারীকে বিশুক্ষ করিতেছে । পঙ্কনিমপ্রপুরূষের 
মত জর! বীর্যা পরাক্রম এ উদ্যমহরণ করিতোছ। জর! 
স্বরূপ ক্ূপকে বিরূপ করিতেছে, ইন! সদা তেজ ও শখ 
হরণ করিয়া! লইতেছে। জরা সকলকে পরাভব করে, 
স্বত্যু আনয়ন করে, জীবন্ত ভাব হছরপ করে ও সৌন্দর্ধা 
বিনাশ করে। বহরোগ ও শত শত ব্যাধি ছুংখে এই 
জগ পরিপূর্ণ হইয়! সতত অলিতেছে । অতএব হে মুনে, 
এই জগৎ জরাবাধিগত দেখিয়া এই দুঃখের হস্ত হইতে 
নিষ্কতি পাবার উপদেশ শীঘ্র দেও। শিশিরে ঘন তুষার- 
পাতে যেমন তৃণ গুধা বনৌষধি তেজোহীন হইস্! যায় ভদ্র্প 
তেজোনাশিনী এই বহছুব্যাধিপ্রদায়িনী জরা মানবের ইন্তরির 
কপ,ও কল বিনাশ করিতেছে । জরাব্যাধিতে ধন ধান। মহান্‌ 
র্থসকল ক্ষয় হইয়া যাইনেছে॥ ইহা! পরিতাপকর, প্রিরজ- 
নেব ছুতখকারণ, সকল বিষয়ে-ব্যাঘাত দিতেছে, এবং আকাঁ- 
শন্থ প্রথর সুর্যের ন্যায় সকলকে দগ্ধ করিস ফেলিতেছে। 
অদী শোতে বৃক্ষপত্র, ফল যেমন বিচ্ছিন্ন হইয়া যায়ঃ সেই- 


নির্বাণতত্ 1 ৭৩ 
কূপ প্রিক্বদ্ব্য প্রিকবস্ত সহ সর্বদা বিচ্ছেদ হইতেছে 
আর কাহারও সঙ্গে মিলন হইতেছে না, কেহ পুনরায় 
আগমন করিতেছে না, সকলেরই মরণ হইতেছে পতন 
হইতেছে, . পতনকালের কার্যযৎপ্রককাশ পাইতেছে। মৃত্যু 
মকলকেই বশীভূত করিয়াছে কিন্তু কেহ মৃত্যুকে বশ 
করিতে পারে না)! নদী যেমন কাষ্ঠধণ্ড ভাসাইরা লইয়া 
ঘাঁয় মরণও নেইরূপ মকলকে হরণ করে ।-দ্বীর কর্মমফলের 
অধীন অনঙ্থায় মানব বিবশ হইয়া চলিয়া খাইতেছে। 
জলবিহারী মকর যেমন জীবগণকে, গরুড় যেমন সর্পকে, 
মুগরাজ যেমন গন্রকে, অগ্রি যেমন তৃণৌষধি প্রাণিগণকে উদ. 
রস্থ করে মৃত্া পেইরূপ শত শত প্রাণীকে প্রতি মুহূর্তে গ্রাম 
করিতেছে । অন্এব হে মুনে | তুমি পুর্বে ঈদৃশ ব্হুদোষ- 
শত প্রপীড়িত জগৎকে মোচন করিবার জন্য থে প্রণিধান---- 
করিয়াছিলে তাহা! এইক্ষণে স্মরণ কর, অভিনিক্রমণ 
করিবার তোমার এই প্রকৃত সময়। ৮ পু 

নিদ্রাভিভূতবুদ্ধ নারীগণের মধুর কষ্ঠোখিত প্রীতিকর 
সঙ্গীত শ্রবণ করতে করিতে প্রতিৰোধিত হইয়া অনুপম 
রসান্বাদন করিতে লাগিলেন। তৎক্ষণাৎ শঘ্যায় উপবিষ্ট 
হইয়। সচক্ষিত চিত্তে শ্রী মধুর গীতির প্রত্থি শ্রবণ অভি: 
নিবিষ্ট করিলেন । তাহারতকর্ণে যেন মধু বর্ষণ হইতে 
লাগিল কি সুললিত স্বর লহরী, কি গৃঢ় ও গভীর জ্ঞান 
গুনিতে গুনিতে তাহার হদক রবীন হইল) ভাবিলেন 

৭ 


৭8  _ শাক্যমুনিচরিত ॥ 


ইহা কি ন্বর্গ হইতে আসিতেছে, না কোন্‌ দেবপুত্র কীর্তন 
করিতেছেন । এমন মধুর নঙ্গীত কে শুনাইল? হায়! 
ইহা যে আমার হৃদয়ের সঙ্গীত, আমার চিত্ত কে চিত্রিত 
করিল, আমার ছবি কে গেপনে বসিয়া! আকিল, আমার 
মনের কথ! কে বাহির করিল? ৰান্তবিক কে যেন 
তাহার ঘের মোহনিদ্রা ভঙ্গ করিয়া তাহার জীবনের 
মহান্‌ কার্ধ্য স্মরণ করাইয়! দিল | রাজপুত্র এ গীত শ্রবণ 
করিয়া অবধি কেমন উন্মন হইয়া গেলেন । প্রফুল্প মুখের 
হাস্য কোথায় চলিয়া গেল, চিন্তা ও গাস্তীর্য্যের বিকাশে 
তাহা তেজন্বী ও কিঞিৎ জ্লান হইয়। আসিল। গোপ। 
কত চেষ্টা করেন, কিন্ত সাধ্য কি যে রাজকুমারের নিকট 
গিয়া কোন অলীক আমোদের কথায় চিত্ত আবর্ণ করেন। 
গোপা বিশেষ বুদ্ধিমন্তী ও বিদুধী ছিলেন বলিয়! আর্য 
পুত্রের চিত্তের বৈলক্ষণ্য বেশ প্রতীতি করিতে পারিলেন | 





বৈরাগ্য ও নিষ্কাঁমণ। 
সংসারে থাকিয়। স্্ীপুত্র পরিবৃত হইস্রা মত্বগুণের কি 
রূপ পরিপাক করিতে হয় বুদ্ধ তাহা! প্রত্যক্ষ করিলেন | 
এত দিন নবীন ব্যাপারে তার চিত্তক্ষেত্রে, যে বিরাগ 
ভাব প্রচ্ছন্ন ছিল পুত্ত হওয়াতে তাহার সেই অগ্নি নবীকৃত 
ও গ্রধূমিত হইল । তিনি ভাবিলেন পরিণীত হইলাম 


নির্ববাণতত্! ৭৫ 


পুত্রমুখ্ড অবলোকন করিলাম, তবে বেশ এক জন ঘোর 
ংসারী হইয়া পড়িলাম, মায় বেশ আমার হৃদর়ভূমিতে 
বদ্ধমূল হইল, আর তাহ উন্মূলন করা ত ছুঃসাধ্য হইবে, 
বিশেষতঃ এই নবীন বন্ধন বড়ঞ্প্রবল, ইহা ছেদন করিতেই 
হইবে । ইহা! ভাঁবিয়। নির্জন প্রদেশে বসিয়া ধ্যানে 
নিমগ্ন হইলেন, দিন দিন সংসার -স্থথে তীহাঁর ক্রমেই 
বিরক্তি বৌধ হুইতে লাগিল| ইত্যবসরে একদা রাজ- 
চক্রবর্তী শুদ্ধোদন অন্তঃগুর মধ্যে শয়ন করিয়া আছেন, 
রজনীযোগে গভীর নিশীথ সময়ে ম্বপ্প দেখিলেন যে কুমার 
কৌযে বস্ত্াবৃত হইয়া গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া বাইতে- 
ছেন। এই অমক্লজনক ্বপ্ন দর্শন মাত্র সহস। তীঁহার 
নিদ্রা ভঙ্গ হইয়া গেল এবং কে যেন তাহার দ্বদয়ে সুতীক্ষ 
বাঁণ নিক্ষেপ করিতে আরম্ত করিল। « স প্রতিবুদ্ধত্ত,রিতৃং___ 
ক্কাঞ্চুকীযং পরিপুচ্ছতি স্ম, অস্তি মে কুমারোইস্তঃপুরে ।” 
তিনি জাগ্রৎ হইয়া অবিলম্বে কাথুকীয়কে ভিজ্ঞাসা করি” 
লেন, আমার কুমার কি অস্তঃপুরে আছে? সে তৎক্ষণাৎ 
অন্তঃপুর হইতে আসিয়া সংবাদ দিল, মহারাজ, কুমার 
গৃহমধোই আছেন, কদাচিৎ উদ্যানভূমি দর্শনার্থ বাসন! 
" করিয়! থাকেন, তথায় যাইবেন মানস করিয়াছেন। 
এ দিকে কাঞ্চুকীয় সংবাদ দিবার পুর্বে রাজার কত 
আশঙ্কা হইতেছিল, অবশ্য আমার কুমার গৃহ হইতে চলিয়া 
গিল্লাছে, তাহা না হইলে আমি এই অমঙ্গলকুচক পুর্ববানিমিত্ত- 


৭৬. শাক্যযুনিচরিত। 


সকল দর্শন করিলাম কেন? যাহা হউক পরে এ সংবাদ 
বাহকের কথায় আস্ত হইয়1 হৃদয়কে স্স্থের করিলেন। 
নরেন্দ্র তৎকালের জন্য ধৈর্ধ্যাবলম্কন করিলেন বটে, কিন্তু 
একেবারে হৃদ হইতে আশস্কা দূর করিতে পারিলেন না। 
এজন্য ভিনি পুর্ব হইতে সাবধান হইলেন। রাজা 
শুদ্ধোদন ঘনয়ের ঈদৃশ সংসারবৈরাগ্য দেখিয়া! নান! 
উপায় উদ্ভাবন করিতে লাগিলেন । তিনি কুমারের মন- 
সট্টি ও অভিরঞরনার্থ খতুসমূচিত তিনটি প্রাসাদ নির্মাণ 
করিলেন। গ্রৈম্মিক প্রাসাদ একান্ত শীতল, বার্ষিক 
প্রাসাদ সাধারণ, হৈমস্তিক প্রাসাদ স্বভাবোঞ্চ | এই 
প্রাসাদ নিচয়ের সোপান এত প্রশস্ত ছিল ষে যুগপৎ শত 
শত লোক এক সময়ে আরোহণ এবং অবরোধহণ করিতে 
_পারিত | কুমার মঙ্গলদ্ার দিয়া নিক্ষমণ করিবেন। এই 
ভয়ে তাহার কণ্তকগুলি অতি বৃহ কপাট করিলেন। বহু, 
লোক সমবেত না হইলে সে সকল কপাট উদঘাটন করিতে 
পারিত না। কুমারের চিত্ত বিভ্রান্ত করিৰাঁর জন্য নিজ 
অস্তঃপুর এরূপ সুনজ্জিভ কর] হইল যে তাহ] বর্ণনাংতীত। 
শীভিবিশারদা নারীগণ সর্কদ। মধুর সঙ্গীতগ্কনিতে তাহার 
চিত্ত মোহিত করিতে চেষ্টা করিল, বেণু বীণা বন্নকী মৃদ্- 
প্রহ্থতি মধুর ঘোষক মনোহর বাদ্যধ্বনিতে উহার 
কর্ণকে নিয়ত পরিভূপণ্ত রাখিতে যকত করা হইল। শুক 
সারিক1 কোকিল প্রভৃত্তি কলকণ্ পক্ষী রবে অন্তঃপুর সতত 


শু 


নির্ববাণতত্ব ৷ ” ৭৭ 


শবায়মান রাৰিতে য় হইল । পরিমলবাহী বিচিত্র মনোহর -. 
পুদ্পদামে গৃহ সঙ্জীভূত, সুমন্দ মারু্ হিক্লোলসংপৃক্ত 
বাঁতায়নসকল গ্রীষ্মকালে উদ্ধাটিত, আবার রাজকুমারও 
মুক্তামালাভরণক%, সুরভি গন্ধ*্থলেপনান্ুলিপ্ড গাঁত্র। শুরু 
শুভ ধবল বিশুদ্ধ বছমূল্য বন্ত্রাবৃত শরীর | বুপতিধর 
সখের কোন প্রকার অভাব রাখিলেন না। যদ কুমার 
এতাদৃশ ব্যদনে নংসারস্থথে প্ররোচিত হয়েনঃ যদি তাহার 
অন্তরস্থ বৈরাগ্য তিরোহিত হইয়া যায়, এই তাহার অভি- 
প্রায় । মহারাজ শুদ্ধোদনের এ বাসন। কিছু ঘন্বাভাবিক 
নহে, খাহার প্রকাণ্ড স্থবিভীর্শ রাজা ও প্রত ধন পত্র এবং 
বাহার একমাত্র যুব তনয়, তাহার পক্ষে পুদ্রর এন্ধপ বিষম 
বৈরাগ্য অসহ্য তাহাতে আর সনহ কি? কুমার 
যাহাতে কোন রূপে প্রস্থান করিতে না পারেন জ্জন্য._ 
স্বারপালগণকে সর্ধদা সতর্ক থাকিতে আজ্ঞা দিলেন। 
কুমার উদ্যানভূমি বিহারার্থ যাইবেন বলিয়া কত আয়ো- 
জন হইতে লাগিল । ঘণ্টা দ্বারা ঘোষণা করা হইল যে 
সপ্ত দিবসের পর রাজকুমার পুষ্পনিকেতনে যাইবেন। 
পথমকল পরিস্কৃত ও জলাভিষিভ্ত হইল, তোরণনকল 
বিবিধ মনোহর পুষ্পে বিতানীকৃত হইল, ছত্র ধবজ1 ও পতাকা 
দ্বারা গৃহুসকল সঞ্জিত হুইল। পথের উভয় পার্থ 
প্রজাদের উপর আক্রা কর হইল যে তৎ কালে তাহার! 
যেন কোন প্রতিকূল বা অমন্গল চি প্রদর্শন ন। করে। 


2৮. শাক্যমুনিচরিত। 


পুত্রবাৎসলা কি অপূর্ব, কি মধুর! ইহার আকর্ষণ 
্বর্মীর, ইহা ঈশ্বরপ্রেরিত চমণ্ডকার আধা । দর্পণে দেমন 
আখত্মশরীর প্রতিবিস্বিত হয়, নির্মল সলিলে যেমন সমুদাক্র 
বস্তর ছার] পরিলক্ষিত হয়, এই বাৎসলা সিলে ভদ্রপ 
ঈশ্বরের পিতৃত্ব প্রকাশিত হইয়া থাকে, কিন্ত এ নিল্দুল 
ন্মেহরদ মোহে আবিলীকুত হইলে তাহাতে আর দেবত্ব 
বা ঈশরত্ব পরিদৃষ্ট হয় না, তখন তাহা হইতে কেবল কল- 
নার বুদ উঠে, অসত্যের পক্কে সমুদায় স্থান মলিন হইয়া 
যায়। এই অবস্থায় মনুষ্য অস্তকে বস্ত্র করে, মিথ্যাকে 
সভাবৎ প্রতীয়মান দেখে। উহা বিরূপ হইলে তাহার 
অন্যতর নাম মায়া। ইহাই সংসারের বন্ধন। উহার 
আকর্ষণে আশা" গ্রাবল হয়, ছুংখে সুখসমীরণ প্রবাহিত 
হয়, শোকে ধৈর্যা আসে, কিন্তু এনকলই সামগ্রিক ও 
পরিকল্পনা মাত্র । ভায়! বাৎসলা বাস্তবিক মনুষ্যুকে 
বাছু করিয়া রাখে | কৃৎপিতকে স্ন্দর দেখাইন্ছে কে পারে? 
মন্দকে ভাল বলিয়া কে গ্রহণ করিতে পারে? ইহার 
প্রকাশে জ্ঞানীও মূর্ধ হইয়া বায় ইহার স্পর্শহ্ুথ এত 
আপাক্চমধুর যে মাঁনবসকল আপনার কর্তব্য পনি 
বিস্থৃত হয়। রাজ] শুদ্ধোদন এই স্সেহরসে দ্রবীভূত হইস্কা 
পুত্রকে সুধী করিবার জন্য কত উপাক্স গ্রহণ করিতেছেন, 
কত যন্ধই করিতেছেন কিন্তু কিছুতেই কৃতকার্ধ্য ভইতে-- 
ছেন না। অনস্তর শাক্যমিংহ নির্দিষ্ট দিবসে সাক্ং- 


প্‌ 


নির্ববাণতত্্ ”্ণন্ 


লি 


কালীন স্ুশীতল সমীরণ সেবনার্থ বহুজন সমভিবাহারে 
রথারোহণে নগরের পুর্র্ব তোরণ দিয়! কুস্থমোদানে 
গমন করিতে ছিলেন, এমন সময়ে পথি মধ্ধো এক জন 
দন্তহীন জরাগ্রস্ত বৃদ্ধকে দ্খিতে পাইলেন, তাহার 
শরীরাস্থি ও শিরানকল বাহির ভইতে দৃট্টিগোচর 
হইতেছিল। গাত্বে একথানি ছিন্নবন্ত্র ভিন্ন আসর 
কিছুই নাই এবং আনাহারে বাক্যম্কন্তি হইতেছে ন1। 
তখন সারধিকে জিজ্ঞাসা করিলেন । 

কিং মারথে পুরুষ (৯)ছূর্বল (২)সল্পস্থাম (৩) 

উচ্ছুক্ষমাংনরুপিরতৃচ (৪) ম্বামুনদ্ধঃ | 

শ্বেভশিরে। (৫) বিরজদত্ত (৬) কৃশাঙ্গরূপ 

আলম্বা দণ্ড (৭) ব্রজন্ছেই (৮) স্থখং স্বলন্ত (৯) ॥ 

সারধি, দর্ঘল অন্পসামর্থা এ কে? বার্ধকা বশতঃ 

যাহার শরীরস্থ রক্ত মাংস সকল শুষ্ক হয়া গিয়াছে । 
আস্থ ও শিরামকল গাত্রাবরণ চর্ম হইতে দৃষ্টি গোচর 
ভইতেছে, শুরুকেশ, দ্তহীন ও নিতান্ত ক্ষীণ, দেখ দণ্ডের 
উপর ভয় দিয়! অতি কষ্টে লিত পদে চলিতেছে । সারথি 
বলিল । 





6১) পুরুষঃ।  (৯)দুর্ববলঃ। (৩) আনস্থাম)) 
€৪)্বকৃ) (৫) শ্বেতশিরাঃ | (৩) বিরলদস্তঃ| (৭) দণ্ড 
৮) ব্রঙগতি। (৯) শ্বগন্‌। 


চে 


৮৪. _ শক্যমুনিচরিত । 


এযোহি দেব পুরুষে। জরয়াডিভূতঃ 
ক্ষীণেন্িয়ঃ সদুঃখিতো বলবী্যয হীনো (১)। 
বদ্ধুনেন পরিভূত্ত (২) অনাথভূতঃ 
কার্ধাসমর্থ (৩) অগ্লবিদ্ধ (৪) বনেব দার 7 
দেব, এ বাস্ছি বার্দক্যপ্রপীড়িত। উহার ইন্জির 
নকল নিশ্তেজ হইয়া পড়িয়াছে, ক্লেশে অঠিভূত বলবীরধ্য- 
হীন, এ ব্যজি কার্ষে অক্ষম, নিতান্ত অসহায় বন্ধুজনের1 
নিবিড় বনস্থ শুক তকর ন্যায় উহাকে পরিভাঁগ করিয়াছে | 
মুবরাজ তচ্ছ,বণে নিতান্ত ক্ষুব্ধ হইয় পুনরার জিজ্ঞ!সা] 
ফরিলেন। 
কুলধর্ম্ম এষ অয় (১)মসা ছিতং ভগাহি (২) 
-অথবাহপি স্ব গতোহস্য ইয়ং হ্যবস্থা । 
শীপ্বং তণাহি বচনং যখভূত (৩) মেত্- 
চ্ছ,ত্বা তথার্থমিহ যোনি (8) সঞ্চিস্তস্িযো। 
সারথি, ইহার কি এই ঝুল ধর্ম তাহ! আমার যণার্থ 
বল, অথবা বমুদায় জগতেরই এইরূপ অবস্থা ঘটিয়া 
থাকে? ইহার স্বরূপ কথা যাহা তাহাই আমাকে শীপ্ব 
বল তাহা শুনিয়। আমি ইহার কারণ চিন্তা করিব । 





€১) হীনঃ। (২) পরিভূতঃ। (৩) কাধ্যাসমর্থঃ |. 
(৪) অপবিদ্ধঃ। (৫) বনে ইশ । 

(১) ইদমূ। (২) ভণ, এবমন্যব্র | (৩) ঘথা- 
ভূতম্। -0৪) যোনিম্‌। 


. নির্ববাণতত্ব। 7৮5 


সারখি বলিল। 
নৈতস্য দেব কুলধর্ধন (১) নরাষটধরশঃ সর্কে (২) 
জগসা (৩)জর (৪) যৌৰন (৫) ধর্ষরাি (৬)। 
তৃভাংপি (৭) মাতৃপিত্‌ ন্ন্ধবজ্ঞাতি সত্বো | 
জরয়! অমুক্তং (৮) ন হি অন্য ৫৯) গতির্জনস্য | 
দেব? ইহা! রাজধর্ম্ম বা কুলধর্ম্ম নহে পৃথিবীন্থ প্রত্যেক 
ভীবের যৌবন জরা বিনাশ করিতেছে । আপনি ও পিতা . 
মাতা জ্ঞাতি ও বন্ধুবর্গ সকলেই ইহার অধীন, কাহারে! আর 
গত্যান্তর নাই । 
তচ্ছবণে রাজকুমার কহিলেন, অজ্ঞান লোকের বুদ্ধিকে 
দিক, হায়! আমরা কি মুঢ। েবলগর্কে অন্ধ হইয়া 
মন্থষাশরীর পরিণামে কি অবস্থা প্রাপ্ত হইবে তাহ? 
এক বারও ভাবিয়া দেখি না। সারথি, রথবেগ সম্বরণ_ 
কর। জরা এক দ্রিন যাছাকে ঈদৃশ ছুরবস্থাপন্ন করিবে 
তাহার আবার ক্রীড়া, রতিতে প্রয়োজন কি? 
অন্য এক দিবস রাজকুমার রথারোহণে নগরের দক্ষিণ 
তোরণ পদদ্া উদ)ানে যাইতেছিলেন এমন সময় সমক্ষে ্বজন- 
পরিত্যক্ত বন্ধুহীন বহুরোগ্গ্রন্ত জীর্ণ শীর্ণ কলের এক 





(১) কুলধর্মঃ | (২)পসর্বসা। (৩) জগভঃ। 
(৪) জরা! (৫) যৌবনমৃ। (৬) ধর্ষয়ত। €৭) 
ত্বমপি। (৮) অমুক্তঃ। (৯) অন্য । 


. ৮, শাকামুনিচরিত 1 


ৰাক্তিকে দেখিতে পাহয়া সারধিকে তাহার কারণ জিজ্ঞাস 
করিলেন। | 
কিং সারথে পুরুষ (১) রূপবিবর্ণগাত্রঃ 
সর্কেন্্িক্নেভি (২৭ বিকলো গুরু প্রশ্থন্তঃ (৩) 
সর্বাসশুফ উদরাকুল (৪) প্রান্তচ্ছ। (৫) 
মৃত্রে পুরীষ (৬) স্বকি (৭) ভিষ্ঠতি কুৎসনীয়ে ॥ 
সারখি, দ্ধপ বিকট, শরীর বিবর্ণ, ইন্দ্রিয় বিকল, দীর্ঘ, 
নিশ্বাস পরিভাগ করিতেছে, কস্কালাবশিষ্ট মাত্র, উদরের 
পীড়ায় অতি কাতর, নিতান্ত ছুঃখিত, আপনার ্বণার্থ মূত্র 
পুরীযোপরি শয়ান, একে ? 
সারখি বলিল, 
এযোহি দে পুরুষঃ পরমং গিলানো (১) 
ব্যাধীভয়ং (২) উপগতো! মরণাস্তপ্রাপ্তঃ 
আরোগ। তেজরহিতো (৩) বলবিপ্রহীনো 
অন্রাণ (& ) বীপ্রশরণো (৫) হ্যাপরায়ণস্ঠ ॥ 
হে দেব এবাক্তি অত্ন্ত কাতর, ব্যাধিজনিত ভয়্- 
্রশ্ত, ইহার অস্তিমকাল উপস্থিত। ইহার আর আরোগ্য 





(১) পুরুষঃ। (২) সর্বেজিয়েঃ €৩) প্রথসন্ণ 
€৪) উদরাকুলঃ। €৫) প্রাপ্তকচ্ছুঃ। (৬) পুরীষে। 
(৭) স্বকে। 

€১) গ্লানঃ। (২) ব্যাধিভয়ং। (৩) তেজোর্হিতঃ। 
(৪ অত্রাণঃ। (৫) বিগ্রশরণঃ। 


নির্ববাণতত্ব। ৯৮৩ 


নাই, তেজ নাই, বল নাই॥ রক্ষা! নাই, একাত্ত অসহায় এবং 
আশ্রয়বিহীন | শাঁক্যসিংহ তছুত্তরে সকরুণ ভাবে বলিতে 
লাগিলেন, হায়! মনুষ্য,.শরীরের স্থস্থাবস্থা নিদ্রা কালীন 
স্বপ্নের ন্যায় শ্রস্থায়ী ও মিথ্যা, ব্যাধির ভয়ে মনুষ্য 
ঈদৃশ অবস্থা প্রাপ্ত হইয়া থাকে, তবে কোন্‌ জ্ঞানী পুরুষ 
এই সকল দেখিয়া! সংসারের সুখে লিপ্ত থাকিতে বাসন! 
করে ? এই বলিয়া রাজকুমার উদ্যানে না গিয়া গৃহে প্রত্যা- 
গত হইলেন । অনস্তর তৃতীয় বার আৰার তিনি রথারোহণে 
নগ্ররের পশ্চিম তোরণ দিয়া বিলাসকাননে গমন করি- 
বার সময় পথিমধ্যে খট্টোপরি বন্ত্রাবৃত এক মৃত দেহ 
দর্শন করিলেন । তাহার পশ্চাৎৎ পশ্চাৎ বন্ধুগণ আর্তম্থরে 
রোদন করিতেছে, কেহ কেহ দীর্ঘনিশ্বাস পরিত্যাগ করিতে 
করিতে গমন করিতেছে» কয়েকটা নারী আললাগ়্িত_ 
কেশপাশা শোকে অধীর হইয়। রোদন করিতেছে | তাহ্বা- 
দের মস্তক সকল ধুলিময়ঃ গাদ্র ঘর্মাক্ত, বন্ষঃস্থলে তাহার! 
করাঘাত করিতেছে ও ভূমিতে মচ্ছি হুইয়ঃ পড়িতেছে। 
মধ্যে মধো হৃদয় বিদারক আর্তবনাদে চতুদ্ধিকন্থ লোকের 
মধ্যে খেদ দুঃখ ও সংসারের প্রতি অনিত্যতার ভাব উদয় 
করিয়! দিতেছে । তখন যুররাজ নিতান্ত বিদ্মিত হুইয় 
সারথিকে জিজ্ঞাসা করিলেন 1১ 
কিং সারথে পুরুষ (১) মঞ্চোপরি গৃহীতো (€২) 


(১) পুরুষঃ। (২) গৃহীতঃ। _ 





৮৪৯ শাক্যমুনিচরিত । 


উদ্ধত কেশনখ€৩) পাংগু শিরে €) ক্ষিপত্তি। 
পরিচারত্রিত্ব (6) বি রস্তরস্তাডয়ন্তে। . ৪ 
নানাবিলাপৰচনানি উদ্দী রয়স্তঃ । 
সারথি, একি? একটি পুরুষকে খাটে শয়ন করাই 
লইয়া ধাইতেছে। সকলের কেশ আলুলারিত, মখরাজী 
উদ্ধী্কত, সকলে সন্তকে ধুি নিক্ষেপ করিতেছে, বক্ষে 
ফরাঘাত করিয়! ঘিরিয়1 যাইতেছে, বিবিধ খিলাপস্চক, 
কথ। উচ্চারণ করিতেছে। 
সারধি বলিল, 
এযোছি দেব পুরুষে। মৃতু (১) জন্থদ্বীপে 
নহি ভূয় (২) মাতৃপিত্‌ (৩) ভ্রক্ষ/তি প্ুত্রদারাং (৪) 
অপহায় ভোগগৃহমাতৃপিত্মিত্রজ্ঞাতি লজ্ঘং 
পরলোকপ্রাপ্ত, (৫) ন হি দ্রক্ষাতি ভূয় জ্ঞাতিং ॥ 
দেব, এ ব্যক্তির মৃত্যু হইয়াছে । এ আর পৃথিবীতে 
মাত! পিতা, স্ত্রী পুত্র দে'বন্তে পাইবে না। এ ব্ক্তি সুখ- 
সম্ভোগ গৃহ মাতা পিতা বন্ধু বান্ধব সকলকে পরিত্যাগ 
করিয়া পরলোক প্রাপ্ত হইল, আর পুনরায় জ্ঞাতিজনকে 
দেখিতে পাইবে না| তচ্ছবণে যুবরাজ নিতান্ত শোকার্ত 





(৩) নখাঃ। ও) পাংশূন্‌ 'শিরসি । (৫) পরিচারস্িত্বা। 
€১) মৃতঃ| €২) ভূয়ঃ, এবং পরত্র। €৩) মাত! 
পিতরৌ, (৪) পুত্রদাক্সন্। €৫) পরলোকং প্রান্ডঃ । 


নির্ববাণতত্ব। *৮৫ 


হইগ্ল। সংদাহের প্রতি বিরক্ত হইলেন | ডিনি সারধিকে 
বলিলেন। 

ধিগ্যোবনেন জরয়া সমতিজ্রাতেন 

আরোগ্া (১) ধিগ্বিবিধব্টা ধপরাহতেন | 

ধিগজীবিতেন পুরুষে। (২) মচিরস্থিতেন 

ধিক্‌ পঞ্ডিতপ্য পুরুষম্য রতিপ্রনগৈঃ ॥ 

ষদ্দি জর (১) ন ভবয়! (২) নৈব ব্যাধির্ন মৃত্যু 

স্তথপি চ (৩) মহছুঃখং (৪) পরথস্বন্ধং ধরস্তে। (৫) 

কিং পুন (৬) জরব্যাধি মৃত্যু (৭) নিত্যানুবদ্ধাঃ 

সাধু প্রতিনিবর্ত; (৮) চিন্তরিষ্যে প্রমোচং ॥ 

জরানিপীড়িত যৌবনকে ধিক্‌। বিবিধব্যাধিজর্জারিত 

্বাস্থাকে ধিক্‌, পুফষের অচিরস্থায়ী জীবনকেও ধিক্‌, পশ্ডিত 
হইয়া! যে ব্যক্তি আমোদ প্রমোদে প্রমত্ত হয় তাহাকেও, 
ধিকৃ। যদ্দি জর! না হইত, ব্যাধি ও মৃত্যুও না থাকিত, 
তথাপি পর্স্বন্ধ * (ইন্জ্রিয়বৌধ ) ধারণ করাতেই মহাদুঃখ+ 
জরা ব্যাধি মৃত্যু যখন নিত্য সর্সে চলিতেছে তখন আর 





6১) আরোগ্যেণ | (২) পুরুষসা। 

(৯) জরা । €২) ভবেৎ। €৩) তথাপিচ। মহা" 
ছুংখম্‌। (৫) পঞ্চস্বন্ধান্‌ ( ইন্দরিয়াণি ) ধারয়ততঃ (৬) পুনঃ। 
(৭) জরাব্যাধিমৃত্যবঃ (৮)* প্রতিনিবৃতয় । 

ক ছুংখং সংসারিণঃ স্বদ্ধাত্তে চ পঞ্চ প্রকীর্তিতাঃ। 

বিজ্ঞানং বেদন। সংজ্ঞ! সংস্কার কূপমেব্চ । 

্ 


7 ৮৬? শক্যমুনিচরিত | 


কি? প্রতিনিবৃত্ত হও ভাল করিয়া মুক্তির উপায় চিন্তা 
করিব! 
অনস্তর নিদ্ধার্থ পুনরার - রথা1রোহণে নগরের উত্তর 
তোরণ দিয়া প্রমোদকাননদর্শনার্থ নিষ্াস্ত হইলেন। 
নির্গত হইয়াই অনতিদুরে পথিমধ্যে এক শান্ত দাস্ত সংব- 
তেত্রিয় ভিক্ষুকে দেখিলেন। তিদ্ন কাধায়বস্ত্রাবৃত, 
তাহার হস্তে তিক্ষাপাত্র, চিত্ত প্রসন্ন, শরীর পুণ্যালোকে 
অতিউজ্জল। কুমার ঈদৃশ রূপ দর্শনমাত্র আকৃষ্ট হইক্লা 
সারথিকে জিজ্ঞাস করিলেন ; 
কিৎ সারথে পুরুষ (১) শাস্ত প্রশাস্তচিন্তো 
নোৎক্ষিপ্তচক্ষু (২) ব্রজতে যুগমাত্রদরশর্শ। 
কাষায়বস্ত্রবসনে। (৩) স্থৃপ্রশান্তচারী 
পাত্রং গৃহীত্ব (9) সচ উদ্ধত উন্নতোবা॥ . 
নারথে, এই যে প্রশাস্তচিভ্ শান্ত পুরুষ, নয়ন কখন 
উদ্ধাদিকে তুলেন না, কেবল সঙ্ষুখস্থ চারিহস্ত পরিমিত 
ভূমি অবলোকন পুর্ববক গমন করিতেছেন, কাষায় বস্ত্র 
ইহার পরিধান, ভিক্ষাপাত্র গ্রহণ কবত স্কুপ্রশাস্ত ভাবে 
বিচরণ করেন, উদ্ধত বা অবিনীত নহেন, এ কি? 
এষে। (১) হি দেব পুরুষ ইতি ভিক্ষুনামা 
অপহায় কামরতয় (২ ১স্থবিনীতচারী | 
€১) পুরুষঃ (২) অন্তৎক্ষিগুচ্ুঃ 0৩)-__বদনঃ (৪) গৃহীত্বা ॥ 
(১) এব। €২)১/কামরতীঃ । 





নির্বাণতত্ধ |. ৮৮৭ 
জ্রব্রজা (৩) প্রাপ্তঃ সমমাত্মন এষমাণে! (৪) 
অংরাগছ্ধেষবিগতে (৫ ) তিষ্ঠতি পিগুচর্ষা (৬ )॥ 
দেব, এ ব্যক্তি ভিক্ষুক । ইনি সমুদয় বাপন! পরিত্যাগ 
করিয়াছেন, জুবিনীত' ইহীর আচরণ | ইনি প্রবজ্যা আৰ" 
লহ্বন করিয়াছেন । ইনি সকলকে আপনার সমান অবলো- 
কন করেন। রাগ দ্বেষ ইহার কিছুই নাই, উনি ভিক্ষাঁন্নে 
দেহ ধারণ করেন) সারথির এই কথ! শুনিয়া! তখন 
কুমার উল্লসিত হইয়া বলিলেন ১ 
সাধু স্থভাধিতমিদং মম রোচতে চ 
প্রব্রজা ৫১) নাম বিদুভিঃ (২) সততং প্রশন্তা ॥ 
হিতমাুনশ্চ পর্ব হিতঞ্চ যত্র 
সুখজীবিত্ভং হুমধুরমমৃতফলঞ্চ ॥ * 
ভাল বলিল; ইহাই আমার ভাল লাশে । পণ্ডিতের! 
সর্ঘবদ! গ্রব্রজ্যার প্রশংসা করিয়া থাকেন ; যাহাতে আপ: 
নারও হি হয়, পরেরও হিত হয়; সুখের জীবন, সুমধুর 
অমৃত ফল [লাভ হয় ]। এই ঘলিয়। তিনি চিন্তা করিতে 
করিতে গৃহে প্রত্যাগমন করিলেন । 
কোন কোন ভীবনবৃত্তান্তলেখক বলেনঃ কুমার 
-প্রশান্ত ভিক্ষুকে অবলোকন করির] গৃহে আসেন নাই, 








(৩) প্রত্রজ্াং প্রাপ্ত *€ 3) এবমাণঃ (৫)-বিগভঃ 
(৬) পিশুর্ষণাম্‌। 
0১) প্রত্রজ্যা। (২) বিভব ॥ 


৮৮৭ শাক্যযুনিচরিত। 


নদীকুলে উদ্যানে বাদ করিতেছিলেন। সাহার পুঞ্র 
অনার স'বাদ এই স্থানে তিনি প্রথমতঃ প্রাপ্ত হন। তিনি 
এই সংবাদ শ্রবণ করিয়। শবাস্তভাবে কেবল এই কথ! 
ব্লিয়াছিলেদ, ' এই এক নবীন হ্বদৃট বন্ধন আমার 
ছেদন করিতে হইবে ।* তিনি বিষঞ্র হৃদয়ে গৃহে প্রত্যা- 
গমন করিলেন। ভীহার প্রত্যাগমনে সকলে জয়ধ্বনি 
করিতেছিল, তন্মধ্যে তিনি একটী শাক্য কুমারীর মুখে 
এই সঙ্গীত শ্রবণ করিয়াছিলেন « সুখী পিতা, সুখী 
মাতা, স্থথী পত্বী ধাহাদের এমন পুত্ত, যাহার এমন স্বামী 1৮ 
সুত্থী এই শব শাঁকোর হৃদয়কে আৰর্ষণ করিল, কেন না 
প্রমুত্ত ভিন্ন আর তে? ফেহ স্থখী নাই। তিনি আত্মচিত্তের 
অন্থুক্ূপ সঙ্গীত শ্রবণ করিয়! সেই শাক্যকুমারীকে নিজ 
কুগ্ঠের রদ্রময় হার উন্মোচন করিকা অর্পণ করিলেন। 
সে নে করিল, কুমার বুঝি তৎপ্রতি আকৃষ্ট হইয়াছেন। 
কিন্ত তাহার এ আশ। আকাশকুস্মবৎ নিষ্ষল হইল | 
কেন না তিনি আর তাছার প্রতি দৃক্পাতও করিলেন ন1। 
রাজ! শুদ্ধোদদন পুত্রকে বিমন। দেখিয়! তীহাকে গৃহে অব- 
কুদ্ধ রাথিবার জন্য আরে! যত্রপরায়ণ হইলেন । প্রাৰকার- 
সকল আরে! বাড়াইলেন, নৃতন পরিখাসকল খনন 
করাইলেন, দ্বার সকল অরে, দৃঢ় করিলেন, রক্ষক সকল 
নিযুক্ত করিলেন । বীরপুরুষগণকে নিযুক্ত করিয়া উপযুক্ 
বাহন ও বর্দাদি অর্পণ, করিলেন। নগরের চারি দ্বারে 


নির্ববাণতত্তব ॥ *৮৯ 


চতুষ্পার্থে সৈন্যদল স্তাপন করিলেন) সকলকে বলিয়া! 
দিলেন, ““তোঁমর! দিবারাত্রি সাবছিত অবস্থান কর, যেন 
কুমার বাহির হইয়া যাইতে না পারেন।” তিনি অন্তঃপুরে 
আজ্ঞা দিলেন « যেন সঙ্গীতের বিচ্ছেদ না হয়; যত প্রকা- 
রের প্রলোভন আছে কুমারকে আবদ্ধ করিবার জন্য 
সে সমুদয় অনুষ্ঠিত হউক |” 

অস্তঃপর শাক্য সন্যাসধর্খ্ গ্রহণে কৃতগংকল্প হইলেন । 
রাজ। শুদ্ধোদন পুত্রকে গৃহে আবদ্ধ রাঁখিবার জন্য যতই 
কেন তু করুন নাঃ তাহা সফল হইবে কেন? স্বর্গীয় বল 
যখন মন্থৃয্যের হাদয়কে স্পর্শ করে তখন মানবীয় বল বুদ্ধ 
তাহাকে আবদ্ধ করিবে কি প্রকারে? যে চারিটী ঘটন! 
তিনি গ্রচ্যক্ষ করিয়াছিলেন, তাহাই তাহার নিকট অলৌ- 
কিক স্বর্গীয় প্রত]াদেশ, ইহাই জীবনের পরিবর্তক ও শব 
রিক বল। উহা স্বর্গীয় দূত ও তাহার প্রত্যক্ষ করুণা। 
টার্সন নগরের হুরস্ত মনুষহত্তা ফল কি দেখিয়া পথে 
যুচ্ছিত হইয়াছিলেন এবং অনুতপ্ত হইয়া জীবনকে একে- 
বারে পাপপথ হইতে পরিবন্তিত করিয়া দেবত1 হইয়! 
ছিলেন £ পবিত্র ঈশার অধ্যাত্ম জীবনের গভীর আলোক 
সন্দর্শনই তাহার জীবনের নেতা। এইরূপ আকন্মক স্বর্গীয় 
ঘটনাবলি মানব জীবনের পরিন্র্তনের হেতু । বিধতা অব- 
সর দেখিয়া তাহ! প্রকাশ করিয়া! থাকেন ! বুদ্ধের নিকট 
উহাই দেবপ্রদাদ | এই দেব প্রসাদ তিন মংনু কার্ধে কেহ 


৬ 


৯০ শীক্যমুনিচরিত ! 


হস্তক্ষেপ করিতে পারে না, এবং বলীক্ষান্‌ হইয়া! এ কার্যে 
সিদ্ধি লাভ করাও অসম্তভব। যাহ] হউক বুদ্ধের অস্তরস্থ 
অন্ধকার তিরোহিত হইল। আপনার মহাব্রত নিরীক্ষণ 
করিয়া তৎসাধনে দৃঢ় পতিজ্ঞ হইলেন, আর ভাহাকে 
রাখে কে ও প্রতিজ্ঞাই বা ভঙ্গ করে কে? দুর্গম পথ 
হঈতে তাহাকে প্রত্যানয়ন করে কে আমাদের কুমার 
আর গৃহে থাঁকিবেন না, এই সংবাদ শ্রবণ ফরিয়া অস্তঃপুরে 
লু স্থুলু পড়িয়৷ গেল । অমাত্যগণ বিষষ্র, দ্বারবান্‌ রঞ্ষকের! 
ভীত, শাক্যপরিবার আত্মীয় বদ্ধুবান্ধব নিতান্ত "দুঃখিত, 
ঘন্তঃপুরচারিণী নারীগণ অভিষ্নান, মহাপ্রজাবতী মাতৃ" 
স্বসা গৌতমী শোকে আচ্ছন্, ভার্ধ্যা গোপা মন্তাপে ক্িষ্ট। 
এত আমোদ প্রমোদ গীত বাদা সব রছিত হইয়া গেল ॥,- 
এ সকল কাহার চিত্ত আর বিনোদ্দিত করিবে, দেকি আর 
সংদারে আছে? 
একদা গোপা শয়ন করিয়। আছেন, ঘোরনিশীথ 
সময়ে স্বপ্ন দেখিলেন যে ভর্তা আমার চলিয়া! গিয়াছেন, 
এই সমুদায় পৃথিবী প্রকম্পিতা, পর্বতমকল উৎপাটিত, 
বৃক্ষসকল বাধুভরে উন্স'লিত, চন্র সথধ্য ভূমিতে পাতিত 
আর উদ্দিত হয় না, আপন কেশপাশ ছিন্ন, দক্ষিণহতে 
খুকুট খাদিয়া পড়িয়!ছে, হাতপদ ছিন্ন, কণ্ঠের মুক্তাহারও 
ছি'ড়িয়া গিক্াছে। ছত্রদণ্ডও আর নাই, ভর্তার আভরণ 
মুকুট ও বহুমূল্য বস্ত্র শয্যার নিকটে ; মহা সাগর ক্ষুব্ধ হই- 


রণ 

নির্ববাণতত্ব | » ৯১ 
কাছে! এই ভগ়ানক স্বপ্ন দর্শন মাত্র সাহার নিদ্রা ভক্ষ 
হয়] গেল) পড়য়ে ্ুদুঃবিতা হয়া তৎক্ষণাৎ ন্বামীকে 
স্বপ্ন বিবরণ বলিলেন, আধ্যপুত্র, ঈদৃশ দুপ্র দর্শনে আমার 
কি অমন্থল ঘটবে বল, আমাক বুদি ভ্রান্ত হইয়াছে, 'আমার 
চিত্ত নিতান্ত শোকার্ড হইয়াছে) ইভ] শুনিয়া কুলার 
বলিলেন, “তুমি আহ্নাদিত হও» তোমার মনে ত কোন 
পাপ নাই, পুণ্যাত্ারাই ঈদৃশ স্বপ্প দেখিরা থাকেন। 
শ্রিয়ে! তুমি যে হ্থপন দেখিয়াছ তাহা তোমার মঙ্গল 
নিমিস্ত বটে তোমারও এইরূপ আবস্চ। ঘটিবে, আমারও 
তাহাই ঘটবে | এই সংসারের ছুইখসাগর হইতে কে 
পার করিবে? আমি সকলের দুঃখ মোচনের জন) জন্ম 
গ্রহণ করিয়াছি । পৃথবীর অনিতা সুখভোগের নিমিন্ত 
আমি আপি নাই। এই যে লক্ষ লক্ষ প্রাণী মহাকেশে 
নিপতিত তান্বাঁ৫কে ভাবে, কিন্তু আমার হৃদয় মানবের এই 
মহাছুংখ মৌরি আর থাকিতে পারে না» এই বলিতে 
বলিতে পরম দয়ালু শাক; শোকে অধীর হইয়া রোদন 
করিতে লাগিলেন । গোপা হতভম্ব হয়া নীরব রহিলেন ! 
তথন ভাঁবিঙেন পিতাকে ন1 বলিয়া! যাওয়া! কর্তব্য নহে। 
কারণ পিতার প্রতি অকুতজ্ঞ হওয়া অন্যান্ত। যিনি 
আমার জীবন ও শরীর »পরিপুষ্ট করিগেন ত্রাহাকে ন। 
বলিয়া যাওয়া অতীৰ গর্হিত। অতএব তাহার 
অনুমতি লইদ্বা গৃহ হইতে নিফণাসণ করাই সমু 

ন ৪ 


৮ 


৯২ ৮ শাঁক্যমুনিচরিত। 


এইরূপ চিন্তা করিয়া কুমার স্বীয় অভিপ্রায় পিতার 
সরিধানে গিয়! ব্যক্ত করিলেন। নরনাঁথ পুত্রের এই 
নিদারুণ কথা শুনিয়। গলদশ্রলোচিনে ও স্বেছে কুমারের 
মুখের প্রৃতি চাহিয়া বিলাপপ্করিতে লাগিলেন । ক্ষণকা'ল 
অশ্রু সংবরণ করিয়া প্রবোধবচনে কুমারকে বলিলেন 
গ্বত্স, তোমার কি অসুখ, তোমার কিসের অভাব। এই 
স্থরম্য রাজপ্রাসাদ বিপুল শব, সুবিস্তীর্ণ রাজা, বহুমুলা 
পরিচ্ছদ, রদ্রমণিখচিত রাঁজমুকুট, নানাবিধ উপাদের 
ভোগ্যবস্ত, অগণ্য দাসদাসী বিবিধ অশ্ব রথ গজ সৈন্য 
সামস্ত॥ পরমরূপসী এমন গুণবতী ভার্ধ্যা, এই সুন্দর 
স্থকোমল তনয়, সুললিত তানলয়বিশুদ্ধ সঙ্গীত, নর্ভৃকী- 
গণের এমন নটরঙ্গ, বার্িত্রদিগের সুমধুর বাদাধবনি, 
এই মনোহর কুন্ধমোদ্যান, এই সমুদায় থাকিতে ভুমি কেন 
গুছে থাকিবে না? এই সকল তোমারই জন্য, ইহা আর 
কে ভোগ করিবে? বৎস, তুমি আমার দুঃখের ধন, অনেক 
তপস্যা করিয়া! তোমা হেন রত্ব লাভ করিয়াছি । তুমি 
আমার অতি আদরের সামগ্রী। তোমাকে পাইর। আমি 
অত্যন্ত হুখী হইয়্াছিলাম। এখন বৃদ্ধ বয়সে কোথায় যুবরাজ 
হইয়া সিংহাসন উজ্জল করিবে, না আমায় সকল সুখ 
হইতে বঞ্চিত করিয়া অকুল পারে ভাষাইয়া যাইবে? 
তোমা বিনা আমার গৃহ যে শ্বশান, এই নগর থে 
অরণ্যানী, সংসার যে অদ্ধকারমন্ন, আমার জীবনে আর কি 


নব 
নির্বাণতত্ব। *৯৩ 


প্রশ্নোজন। বম! তুমি আর আমার হৃদয় বিদীর্ণ করিও 
না, তুমি যাহা চাহিবে তাহাই দিব। বল গৃহ হইতে 
যাইবে ন1% 

তদ (১) বোধিসত্ (২) অন্ঘচী (৩) মধুর প্রলাপী 

ইচ্ছামি দেব চতুরোবর ৫৪) ভাম্মি (৫)দেহি। 

যদ্দি শকাতে দদিতু (৬)মহ্য (৭) বসোতি (৮) তত্র 

ততপ্রক্ষাসে স্ধ (৯) গৃহে ন চ নিষ্কমিষ্যে॥ 

ইচ্ছামি দেব জর (১) মহ্য (২) ন আক্রমের! 

€৩) শুত্রবর্যৌবনস্থিতো! ভবি (৪) নিতাকালং। 

আরোগাপ্রাপ্ত, (৫) ভবি নো চ ভবেত ব্যাধি 

রমিতাযুষশ্ঠ (৭) ভবিনে) চ ভবেত মৃত্যু 

পিতার খিলাপ বাক্য শ্রবণ করিয়া বোধিনত্ব মধুর 
বনে বলিলেন, তাত! আমি চারিটি বিষয় অভিঙ্গাব. 
করি, তাহা আমার দান করুন। তাহা যদি আপনি দিতে 
পারেন তবে আমি গৃহে থাকিব নতুবা চলিয়! যাইব । 
তাছ। এই যদি বার্ধক্য আমায় আক্রমণ না করে, শুভ্রবর্ণ 
যৌবন আমার চিরকাল স্থিতি করে, স্বাস্থ) আমার নিত্য 





(১) তদা (২) বোধিবত্বঃ | (৩) অবোচৎ। €৪) বরান্‌ 
€৫) মহং। (৬) দাডুম্। (ে)মম। (৮) ৰসতিঃ (৯) সদ। 
0) জরা। (৫২) মাম্‌। €) আক্রমেত। €৪) ভবানি 
এবমন্ত্র । ৫৫) আরোগ্যপ্রাপ্তঃ | €৬) ভবেখএবমন্যত্র। 
(৭) অমিতামুঃ । স 


পি 


ক 
৯৪" শাক্যযুনিচরিত 1 
কাল থাকে, ও ব্যাধি না হয় এবং মুত ন! হইয়! নিত্য 
জীবিত থাকি, তাহ) হইলে আমি আপনার আজ্তা পালন 
করিতে পারি রাজা শুদ্ধোদন কুমারের এই অসম্ভব 
প্রার্থন। শুনা নিতান্তপ্ভুঃখিত শ শোকার্ত হইলেন। 
বলিলেন আমার এমন শক্তি কোথায় বে আমি তোমার 
অসঙ্গত প্রার্থন৷ পুর্ণ করিতে পারি। কুমার বলিলেন, 
তাহা যদি না পারেন তবে আমার অপর বর দিন তৃষ্ণ- 
জনিত পুত্রক্লেহ ছেদন করুন এবং জগতের দুঃখ মোচ- 
মই হিতকর, এজন্য আমি কৃত্তসন্বর্ন হইব্াছি, আমার 
এই কার্যে অনুমোদন ককন। রাজা শুদ্ধোদন 
' পুত্রের এই নিদারুণ নির্মম অভিপ্রায় ও প্রার্থন? শুনিয়া 
কতই বা বিলাপ করিতে লাগিলেন, আক্ষেপ সং- 
, কারে তাহাকে কত-.অন্থরোধ করিতে লাগিলেন, গ্রবোধ 
চনে কত বুঝাইতে লাগিলেন এবং কত অনুনয় বিনয় 
সহকারে এই দংকল্প হইতে প্রতিনিবৃন্ত করিতে হেষ্টা 
করিলেন, কিন্তু ঘকলই বিফল হইল। অগত্যা তিনি 
অস্রপুর্ণলোচনে অভীষ্টপিদ্ধিলাভের জন্য কুমারকে 
আশীর্বাদ করিয়া বিদায় দিলেন। তখন সিদ্ধার্থ অতি 
বিনীত হইয়া তক্তিপূর্বক পিতৃচরণে প্রপাম করিয়! অন্তঃ: 
পুর মধ্যে চলিয়া গেলেন । ৬ 
কোন্‌ পিতা এমন গুণবান্‌ এক মাত্র রাজকুমারকে . 
সন্্যানী হইতে অনুযুন্তি দিছে পারে * রাজতনয়কে 


নির্বাণতন্ব ! ১৫ 


পথের ভিখারি হইতে আদেশ করিতে পারে কে? রাজ 
কুমারকে আজ্ঞা দ্রিলেন বটে কিন্তু তাহার হৃদয় উন্ম'লিভ 
বিটগীর ন্যাক শোকে মগ্ন হইয়। গেল, তাহার হ্দয়দ্ধার খুলিয়) 
একমাত্র স্নেহের আধার পক্ষা্টী যেন পির হঈটতে 
উড়িয়। গেল» যেন কোটি শেল তাহার অন্তরে বিধিত্বে 
লাগিল, নয়নজলে অভিষিক্ত থাকাতে তাহার দৃষ্টি 
অবরুদ্ধ হইল । আপন প্রক্োষ্টে গিয়া এই বিষয় যত 
ভাবিতে লাগিলেন ততই অশ্রজলে নদী বহিগ্না যাইতে 
লাগিল। শোকে অবীরতায় ও রোদনে মুহূর্ত মধ্যে 
ত্রাহার স্থু্ূপ বিদ্ূপ হইর1 গেল, কপোলযুগল আর” 
ক্রিম হইল, নেত্র স্কীত হইল । এ অবস্থায় লেখক! তুমি 
অক্র বিসর্জন করিলে, পাঠ্ষ! তৃমিও এই শোকাবহ 
ব্যাপার গুনিয়া রোদন ন করিয়া থাকিতে পারিবে না! 
হথায় ! সেই বিধাত। প্রেমময় হরি সংগোপনে বিয়া যাহাকে 
পবিত্র ও অতিমনোহর বৈরাগাভূুষণে সজ্জিত করি” 
তেছেন তাহাকে কে ঘরে বদ্ধ করিয়া রাখিবেগ সে 
কাহার নিষেধ মানিবে, সে কাহার প্ররোচন! বাক্যে 
জুলিবে ? সে কি পৃথিবীর অসার স্কেছে বদ্ধ হইয়া সব বিস্বৃত 
হইতে পারে ? জীবনের মহাত্রহ পালনে নিরত থাকিতে 
অবহেলা করিতে পারে? * 

দ্য র্রনীযোগে কুমার চলিয়া বাষ্টবেন ইহ জানিতে 
পারিধা। আন্তঃপুরের অকলে তটক্থাও শঙ্কিত হইলেন। 


৯৬ শাঁকামুনিচরিত। 


মাতৃঘসাঁ গৌতমী চেটিকাদিগকে ডাকাইর়| আনিয়া. 
দ্বারে শত শত প্রদীপ জালাইয়! সমস্ত রাত্রি জাগিযা থাকি- 
বেন বলিয়া! বসিয়া রহিলেন। গ্রহরিগণ দ্বাররুদ্ধ করিয়া! 
সকলে বিষন্ন হইয়া জান্রঁৎ রহিল। মহারাজের আজ্ঞা- 
মুক্রমে দাস দাসী নর্ভক নর্তকী বাদক গায়ক প্রভৃতি 
সকলে নিদ্রা ন| গিয়া স্ব স্ব কার্ষো ব্যাপৃ রহিল। এ 
দিকে যখন দ্বিপ্রহরা ঘোর। যামিনী উপস্থিত কখন শাকা- 
সিংহ নিদ্রা হইতে উখিত হইয়া শয্যার এক প্রান্তে বসি- 
লেন। চারি দিক নিস্তব্ধ, সকলে নিদ্রাভিভূত, প্রক্কতি 
সতী যেন লজ্জার অবগ্ুঞনবর্তী হইয়াছেন, তাই নিবিড় 
তিমিরারৃত হইয়া, সংগোপনে বসিয়া আছেন এবং রাজ- 
কুমার চলিয়। যাইবেন বলিয়া! কি ঝিল্লীরবে রোদন করি- 
তেছেন? এই গম্ভীর সময়ে কুমারের ভ্ঞাননেত্র উন্মি- 
লিত হল, তিনি চিদ্রাকাশে উঠিয়া এই ভূমগুলকে অনি 
অকিঞ্চিতংকর বলিয়া প্রতীতি করিলেন। কথিত আছে, 
এই মমর়ে ধর্মচিক্তান্রত কুমার পূর্বব বুদ্ধগণের চরিত্র 
এবং দর্বপ্রাণীর হিত চিন্তা করিতে করিতে চারিটি পূর্ব 
প্রণিধান হৃদয়ে অন্থভব করেন। প্রথম বদ্ধ প্রাণিগণকে, 
মোচন, দ্বিতীয় অবিদ্যান্ধকার বিমোচন পূর্বক ধর্মালোক 
দারা প্রজ্ঞাচক্ষু বিশোধন, ভ্ঁতীয় অহংকার বিনাশ, চতুর্থ 
তসারনিবর্তৃক প্রজ্ঞাতৃপ্তিকর ধর্ম প্রকাশ | ফলতঃ ঈদৃশ . 
প্রদিধানই তাহাকে *প্রব্রজ্যা অবলম্বন করিতে উদ্যত 


নির্ববাণতত্ব |. 7৯৭ 


করিয়াছিল তাহাতে সন্দেহ নাই। বুদ্ধদেব প্রশ্থান 
সময়ে একবার অন্তঃপুরের দিকে দৃষ্টিপাত করিলেন। 
প্রস্থৃপ্ত নারীগণের বীভৎন ও বিকট রূপ তাহার নয়ন 
প্্টেচর হইল। কেহ €কহ উ্ঙ্গ, কেহ কেহ খিল থিল 
করিয়া! হাপিতেছে, কেহ কেহ দাত কড়মড় করিয়া! শখ 
করিতেছে, কাহারও কাহারও চুল এলো, কাহীরও কাহা- 
রও বক্রমুখ, কেহ কেহ মুখতঙ্গী করিতেছে, কেহ কেহ 
বিকটভাবে মুখব্যাদান করিতেছে, কেহ কেহ চক্ষু 
ঘুরাইতেছেঃ কেহ কেহ জ্রকুটী প্রকাশ করিতেছে! এই 
সকল দর্শন করিয়া তিনি সংসারকে শ্মশান তৃমি বলিয়া 
বুঝিতে পারিলেন। তিনি ছঃখে দীর্ঘনিঃশ্বান পরিত্যাগ 
করিয়া বলিলেন, “হায় কি কষ্ট সমুপস্থিত। আমি 
যাই, এ রাক্ষপীগণের সঙ্গে থাকিয়া লোকে কি প্রকারে- 
সখ লাভ করে! নিগুপণ: জীবসকল পঞ্জরমধ্যগত 
বিহলগগণের ন্যায় ছুর্মতি কামগ্ডণে অতিমোহ তিমিরা- 
বৃত সংসারে বদ্ধ হইয়া অবস্থান করে» কথন বাহির 
হইতে পারে না।” আবার ধর্মালোকযোগে অন্তঃপুত্র 
অবলোকন করিয়া তাহার হৃদয়ে মহাককরুণা উপস্থিত 
হুইল, প্রাণিগণের বিবিধ দুরবস্থা স্মরণ করিয়া তিনি 
খেদ করিতে লাগিলেন । ত্বস্থঃপুরচারীগণের বিকৃত দর্শন 
তাহার মনে স্বণ। উদ্রিক্ত করিল) দেহের প্রতি ধিক্কার 
জন্মাইল। তিনি আপনার পূর্বস্চ প্রতিজ্ঞা স্থদূড করি- 
৯ 


৯৮৭ শাক্যমুনিচরিত ॥ 


লেন। পর্যন্ক হইতে অবতরণ করিক়া! সঙ্গীতপ্রাদাদে 
পুর্বাতিযুখে দণ্ডারয়ান হইলেন। দক্ষিণহন্তে বত্ু- 
জালিকা৷ নামাইয়! প্রাসাদের অগ্রভাঁগে গমন পূর্বক 
করপুটে সমুদয় বুদ্ধের শাম গ্রহণ পূর্বক একটি একটি 
করিয়া সকলকে নমস্কার করিলেন *+ । অনন্তর কুমার 
ঠিক নিশ্বীথ সময় জামিয়া ও সকলে সুত্গ্রন্প্ত হইয়াছে 
দেখিয়। চ্ছন্দককে ডাকিলেন। তাহাকে বলিলেন, তুমি 
অরিলম্তে ধেগৰান্‌ অশ্ব বহুমূলায রাঁজবেশ এবং কণ্ঠাতরণ 
আন, আমার জর্ধং বিষয়ে সিদ্ধ লাভ হইবে, অন্য 
নিশ্চয়ই আমর মন্লজনক প্রয়োজন সিদ্ধ কইবে, কারণ 
তাহার বেশ শুভ লক্ষণ সকল সংঘটিত হইয়াছে| সে 
এই আদেশ শ্রবণমাত্র ভীত হইয়া জিজ্ঞাসা করিল, আপনি 


* বাবু রামদাম দেন স্বপ্রণীত এ্রতিসাহিক রহস্য গ্রন্থে 
«কামতের শিষোর ন্যায় শাক্যনিংহকে নাস্তিক ও প্রতা- 
ক্ষবাদী সপ্রমাথ করিছে যত্ব পাইষ্বাছেন, কিন্তু তাহার 
সেটি বিষম ভ্রম | বুদ্ধ স্বতন্ত অধ্যাত্ব জগতে বিশ্বাস করি- 
তেন, বিশুদ্ধ বোধিনত্বদিগের অমরত্ব বিশ্বাস করি- 
তেন, শারীরিক মৃত্যুর পর আত্মার অন্তিত্বও বিশ্বান 
করিতেন, শেঁদ্ গ্রন্থে তাহট্টর শত শত প্রমাণ রহিয়াছে। 
ললিতবিস্তরের পঞ্চদশ অধ্যায়েও ইহার প্রমাণ পাওয়! 


যায়। 


নির্বাণতত্ 1 * ৯৯ 


কবোহাক়্ যাইবেন? খন বোধিসত্ব নিতাস্ত বিস্মিত 
হইয়! উত্তর করিলেন, "সে কি৭ যাহার জন্য আমি পূর্বে 
এই শরীরের সমস্ত সুখ পরিত্যাগ করিলাম, রমণীকুলের 
ভূষণস্বক্ধপ এমন প্রিয়তম! ভক্মা, এই রাজা ধন কনক 
সন, অনিলোপমবেগবিক্রম রত্বপূর্ণ গজ তুর ছাড়ি- 
লাম, নিবৃত্তিযোগে সমুদ্রা়্ পরাভূত করিয়। চরিত্র রক্ষণ 
করিলাম, বীর্য, বল, ধ্যান ও প্রজ্ঞানিরত হইলাম ? 
বোঁধিজনের শাস্তি ও কল্যাণ স্পর্শ করিবার জন্যই বহু 
কোটি নিধুত কল্প পর্যযস্ত [এ সকল অনুষ্টান |) আর 
কি, আজ আমার জরামরণ পঞ্জরবদ্ধ জীবগণের পরিমো* 
চনের সময় আসিয়াছে। অন্তএব আর রিলম্ব করিও না। 
শীঘ্র অশ্ব আন।” চ্ছন্দক এই কথা "বশ করিয়া বলিল, 
কুমার আপনার তরুণ বয়স, এখনও প্রত্রজ্যার সময় উপ- 
স্থিত হয় নাই? ভোগাস্তে বৃদ্ধবয়সে প্রত্রজন করিবেন। 
দেখুন লোকে বহু কৃচ্ছ, সাধনে তপস্যায প্রবৃত্ত হয়, তাহাতে 
ক্লেশমান্র সার । আপনি রাজচত্রবর্তী হইয়াও ঈদৃশ কায" 
ক্লেশে কেন প্রবৃত্ত হইবেন? কুমার উত্তর করিলেন, 
“জন্ম জদ্মান্তয়ে ৰাঁসনাঁজনিত বহুর্লেশ ভোগ কর! হুই- 
" গাছে, কিন্তু নির্কেদ উপস্থিত হয় নাই) সমুদ্বার সত্য 
বলিয়া প্রতিভাত হইয়াছে ; এখন সমুদায় মিথ্যা অসার 
শুনা বলিয়। গ্রতীতি হইয়াছে, আর বিষয়ে আমার কিছু- 
মাত্র অনুরাগ নাই) মহাচরিত্ব, বলবী ধ্যক্ষান্তি ও ব্রত 


১০০৭ শাক্যমুনিচরিত। 


সম্তত ধর্মকলফানে আরোহণ করিয়া! আমি সংসার 
সাথরে উত্তীণ হব» লোকদ্রিগকেও উত্তীর্ণ করিব স্থির 
.করিয়াছিঃ আর বিলম্ব করিও না| আমার এ প্রতিজ্ঞা 
পর্ধতসম অটল কিছুতে ভক্ক হইবার নহে», এই বলিয়া 
চ্ছন্দকানীত অমূলা বসন ও কণ্ঠাভরণে ভূষিত হইয়া! এ 
তুরগোপরি আরোহণ পূর্বক সেই ঘোরনিশীথ সময়ে ২৯ 
বর বয়সে নিদ্রিত! ভ্ত্রী ও একমাত্র পুত্র বাহুলকে 
তদবস্থায় রাখিয়া তিনি গৃহ হইতে প্রস্থান করিলেন। 
কেবল চ্ছন্দক তীহাঁর সঙ্গে পশ্চাৎ পণ্চাৎ চলিল। শাকা 
গ্রভৃতপরাক্রমশাঁলী বীরের ন্যায় চলিয়া গেলেন। মত 
মাতঙ্ের মত উন্মত্ত হইয়। সহাস্য আস্যে কে চলিয়া! গেলেন 
কি আশ্চর্য্য |! মুখে বিন্দু মাত্র ভয় বা নিরাশার চিহ্ত 
লক্ষিত হইল না। এমন সুন্দর যুবরাজ পিতার অনুনয়, 
জীর আর্তনাদ, আত্মীয় স্বজনের স্রেহান্ুরোধ, বন্ধুবর্গের 
প্রেমালাপ তুচ্ছ করিয়া কিনা পথের ভিখারী হইলেন। 
হায়! ধর্মরাজ ঈশ্বরের কি মহিষ! 1! আজ যিনি যৌবরাজো 
অভিবিজ্ত হইয়া বরাজসিংহাসনে উপবেশন করিবেন 
ভাহার কি না তৃণাচ্ছাদদিত ভুমিই স্থখোপবেশন হল ? আজ 
বাহার শিরোদেশে মুকুট শোভা পাইবে ও তাহাতে মনি 
মাণিকা ঝলমল করিবে, সেই মস্তক কিন? কেশশুন্য হয়া 
ভন্মলিপ্র হইল ! আজ বাহার কটিতটে শানিভ অসি -লক্ব- 
মান থাকিবে তাহাতে কিনা কাষায় বস্তু ঝুলিতে লাগিল। 


নির্ববাগতত্ব | ৪১০১ 


আজ বীরদর্পে শত শভ দেশ পরাজয় করিয়া স্বয়ং একছ্ত্রী 
হইবেন, তিনি কি ন1 পৃথিবীর ধুলি হইয়া মানবের বিনীত 
দান হইলেন | আজ ফাহার হস্তে ধনুরর্বাণ শোভ। পাইবে, 
উহার সেই বাম হস্তে কি ন! কঙগলু ও দক্ষিণহণ্ডে তিক্ষাঁ- 
পাক । আজ যিনি বহুমূল্য বস্তু পরিধান করিয়া পৃথিবীর স্থধ 
সজোগ করিবেন, তিনি কিন। চীরবমন পরিয়া ছাসা 
করিতে লাগিলেন । আজ ধিনি রাজপ্রানাদে বলিয়া সুখে 
বিহার করিবেন, তিনি কি না! তরুতল সার করিলেন। হায়! 
কুমারের এবেশ দেখিলে হৃদয় বিদীণ হয়, বক্ষঃশ্থল নয়ন 
জলে ভাসিয়। যাক়। বিচিত্র লীলাময় হরির অপূর্ব্ষ কার্ধা, 
তাহ? কাহার সাধা বুঝিতে পারে । আমাদের যুবরাজকে 
কে এরপ বেশে দাজাইল1 পবিশ্র ঈশাকে কে 
ক্রুশে হত হইতে বলিয়াছিল? প্রেমোন্মত্ নিমাইকে কে. 
ছুঃধিনী মাত ও প্থীকে ত্যাগ করিয়া সন্নযাদী হইতে আজ্ঞা, 
করিয়াছিল? বিজ্ঞবর মহাজ্ঞানী সক্রেটিশকে কে বিষপাঁন 
করিতে আদেশ করিয়াছিল ? সেই প্রাণারাম হৃদয়বিহারী 
ঈশ্বরই আমাদের কুমারকে ঘরের বাহির করিলেন। তিনিই 
ইঞ্াকে এমন সুন্দর সজ্জায় সাজাইলেন। রঞ্জনী প্রভাত 
হইলে কুমার অশ্ব হইতে অবতরণ করিলেন । চ্ছন্দককে 
আভরণাদি অর্পণ করিয়া গৃচহ প্রত্যাগমন করিতে বলি- 
লেন। যে স্থান হইতে চ্ছদক ফিরিয়। আইসে, মে স্থানকে 
আজও লোকে চন্দকনিবর্তন বলিয়১জ।নে। 


১০২ শাক্যমুনিচরিত। 
_বিলাপ। ] 
এদিকে অন্তঃপুরে- হঠাৎ, কি শব্ধ উঠিল তাহা শুনিয়!. 
রাজা শুদ্ধোদন জাগ্রাৎ হই অমাতাদিগকে ড!কিয়া বলি- 
লেন, দেখ ত গৃহমধ্যে কি গোঁলমাল শোনা যাইচ্ছেছে। 
তাহার! তথা হইতে ফিরিয়া আসিয়া বলিলেন, মহারাজ, 
আমাদের কুমারত গৃহে নাই | রাজা তখন নিতান্ত খিদ্য-.. 
মান হইয়া বলিলেন, তবে নগরের সকল দ্বার উদ্যানভূমি ও 
মৃগরাস্থান অনুসন্ধান কর| তাহার 'আভ্ঞামতে সকলে অন্ধ 
সন্ধান করিলেন, কোথাও আর কুমারের তত্ব পাগুয়! গেল 
না। এছচ্ছবণে মহীপ্রজাবততী গৌতমী উন্ম,লিত পাদপের 
ন্যায় রোদন করিতে করিতে ভূঁতলশায়িনী হইলেন এবং 
অধীর হউক গড়া গড়ি দিতে লাগিলেন । গু ৎক্ষণাৎ্ড রাজাকে 
ডাকিয়া বলিলেন,আমাকেও পুত্রের দন্গিনী কর। তখন শাক্যা- 
ধিপতি শোকে অস্থির হইয়া চারি দিকে কুমারের অন্বেষণার্থ 
দুল প্রেরণ করিলেন । তাহাদিগকে বলিয়া দিলেন তোমরা 
কুমারের সংবাদ না লইয়া ফিরিবে না। তাহারা অল্প দূর 
গিয়া! দেখিল যে, কুমার যাহাকে আপন উৎকৃষ্ট পরিচ্ছদ 
দিয়া কাষায় বস্তু লইয়াছেন সে আমিতেছে। তখন তাহার1- 
নিশ্চয় অস্ুমান করিল যে আবাদের যুবরাজ তবে বুঝি 
আীবিত নাই? এইরূপ আশঙ্কা করিচ্চে করিতে কঠ আভরণ 
লইয়া চ্ছন্দক নিকটে উপস্থিত হইল। তাহার চ্ন্দককে 


- নির্বীণতদ্ব ৯০৩ 


দেখি মাত্র ভি্তাসা করিল, এব্যক্তি উৎকৃষ্ট পরিচ্ছদের 


জনা কুগারকেত বধ করে নাই ? চ্ছন্দক বলিল না, আমা- 


- এদের কুমার ইহার নিকট কাষাক় বস্ত্র লইয়া এই পরিচ্ছদ 


প্রদান করিয়াছেন । তখন তাহারা আশ্বস্ত হইল এবং 


তাহার প্রমুখাৎথ কুমারের দৃঢ় প্রতিজ্ঞা ও প্রত্যাবর্তন অসস্তব 


অবগত হইয়া সকলেই ফিরিয়া. আসিল . পর.দিন 
প্রাতে এই শোকাবহ বার্তা শুনিয়া! সমস্ত কপিলবস্ত নগর হা 
হ। কার করিতে লাগিল। প্রজার! কীদিয়া অস্থির হইয়! 
গড়িল। থত্তঃপুর শোকভরে বেন শ্মশানতুঙ্্য গরশ্তীর 
বেশৃধারণ করিল, ঘনবিষাদে চারিদিক পরিপূর্ণ হইল। 
এমন সময় রাজপ্রকোষ্ঠে প্রবেশ করিয়! চ্ছন্দক আভ- 
্রণাঁদি  অর্গণ: করিল। তাহা দর্শক: মাত্র গৌতুমীর 
শোকাগ্ি প্রথলতররূপে প্রজ্জলিত হইয়; উঠিল। থাহাকে 
তিনি আশৈশব বহুরেেশে লালন পালন করিক্কাছিলেন 
পৃত্রনির্বিশেষে প্লেহে নিরীক্ষণ করিয়াছিলেন, আপনার 
সমুদায় প্রেম তাহার প্রতি সংস্থাপন করিয়া ছিলেন ! 
যাহার প্রতি তাহার পার্থিৰ তাব€ সুখের আশা ছিল, আজ 
কি না সে সকল আশা বিফল করিল। সুথের মুল ক্চে 
উৎপাউন করিল, এই চিন্তা যচ প্রবল হয় গৌতমীর চিন্ত 
শোকে ততই মুহামান ছয়। তাহার নয়নজল আর শুক্ষ 
হয় না, পাগলিনীর ন্যায় গলদশ্রপোচনে ক্রমাগত বিলাপ 
করিতে থাকেন) এ আভতরণ দেখিয়া তাবিলেন যত দেখিব 


১০৪: শাকাধুনিচরিত। 


ততই হাদয়ের শোক সাগর উদ্বেলিত হইয়া উঠিবে। দুর 
হউক, ইহ্থা জার সমক্ষে রাখিব না, এই বলিয়৷ তাহ! 
গুক্ধরিণীতে ফেলিয়া দিলেন । নিদর্শন নিক্ষেপ করিলেন 
বটে, কিন্তু হৃদয় ত আরও ফেলিয়া দিতে পারেন ন1। সে 
যে ছুতাশমের ন্যায় দিবানিশি জলিতে লাগিল। তখন 
মাতৃঘন] গৌঁতমী দরদরিত ধারে অশ্রু বিসর্জন করিতে 
করিতে ন্বপতিকে বলিলেন, বলি তুমি যখন জানিলে যে 
আমার বোধিসত্ব নিষাত্ত হইবে তখন কেন আমায় জানাইলে 
না, আমি জন্মের মত একবার বিদায়লইতাম, সেই চন্ত্রানন 
দেখিয়া তকুত ক্ষণকাল হৃদয়কে শীতল করিতে পারি- 
তাম, হায় | গোপা প্রবুদ্ধ হইয়াও কেন বোধিসত্বকে 
একবার দেখিল না, ছুটে গেহের কথা কহিল না, হা! 
কুমার তুমি আমাঘিগকে বঞ্চিত করিয়া কোথায় গেলে | 
পতি শুদ্ধোদন মহিষীর খেদোক্তি শুনিয়া মুচ্ছিত হইয়া 
ভূতলে পড়িলেন। পরে কিঞ্চিৎ সংজ্ঞা লাভ করিয়া চীৎকার 
রবে এইবূপে বিলাপ করিতে লাগিলেন। হা | বৎস, হা! 
চক্রানন, হা! নয়নরঞ্জন, হ| হ্বদয়বিনোদন | তুমি যে 
আমার একমাত্র পুত্র, আমারত আর কেহ নাই, এ রাজা 
€কে তোগ করিবে, এ গৃহ কে উজ্জল করিবে? হায়! - 
তোম1 বিহনে যে আমার সব অন্ধকারময়, দংসার অরণ্য- 
ময়, গৃহ শশানসম, বস? তুমি কোথায় চলিয়! গেলে 
কাল বিদায় কালে ত আমার এ রেপ হয় নাই, আক 


শি 


নির্বাণতত্ব ৷ 5০৫ 
কি জন্য হৃদয় ভগ্র হইয়া! গেল? আর্মি যে বড় সাধ 
করিয়া তোমার নাম সিদ্ধার্থ রাঁবিয়াছিলাম, হায়! তোমা 
বিনা আমার উদ্যান-ভূমি যে শূন্য, অস্তঃপুর ঘনবিষাদ- 
পুর্ণ। হা বিধাতঃ! বৃদ্ধবয়সে 'ীমার এক পত্ররত্ব দিয়া" 
ছিলে, তাহাকে তুমি আবার ঘরে রাখিলে ন1) 
সার আমার জীবনধারণে স্থুখ কি? এইরূপ আক্ষেপ 
করিতে করিতে রাজার অজস্র জশ্রপাত হইতে লাগিল। 
রাজার অশ্রপাতে সকলেই কাদিতে লাগিল। পরে শাক্যগণ 
আসিয়া মুখে জল পিঞ্চন করিয়া কোঁনরূপে তাহাকে 
আশ্বস্তকরিলেন। গোপা শয়নাগারে এত ক্ষণ ভূমিতলে 
নিঃস্তন্ধ ভাবে শয়ান ছিলেন, কিন্তু চ্ছন্দকের স্বর, রাজার 
জদয় বিদারক পরিদেবনা শ্রবণ মাত্র ধড়মন় করিয়া উঠিরা 
মন্তকের সুগার চিকুর কেশপাশ ছেদন করিলেন, ভগ 
হইতে ভূষণ সকল খুলিয়া ফেলিলেন। বিরহ্যন্ত্রণ 
নিতান্ত অসহ্য তওর়াতে জুদয় হঈতে ছুংখদাশীর উথলিত 
হইয়া পড়িল । উচ্ৈংস্বরে জদয় বিদীর্ণ হঈয়! এই থেদোক্তি 
বাহির হইতে লাগিল। হায়! আজ আমার শয়নাগার 
নাথত্র্ট, হায়! প্রিয়তমেব সহিত চিরবিচ্ছেদ হইল? হে 
স্ুরেপ, ছ্যুলোক ভূলোকের পুজনীয়, আমার শষ্য পরি- 
ত্যাগ কপ্রিয়া কোথায় গেলে আর আমি গুধাঁধারের 
দর্শন ন! পাইলে পানীয় পান করিব না, উপাদেয় দ্রবাও 

৯» ভোজন করিব না, ভূমিতে শয়ন তরিব, জটাজুট ধারণ 


১০: শীক্যধুনিচরিত। 


৬ 


করিব, ম্ানাদি পরিত্যাগ করিয়া ব্রত ও ভপস্যাচিরণ 
ক্রিব। উদ্যান সকল! তোমরা কেন আজ ফল পুষ্প- 
বিস্থীনঃ হার! তুমি যে ধূল্লায় ধূসরিত, হা গৃহ ! নরপু্গ- 
বের দ্বারা পরিত্যক্ত হষ্ুয়াতে তুমি নিবিড় অরণ্য, হা 
স্থমধুরমঞ্জুঘোষ গীত বাদ্য! হা তুষণখিহীন স্ত্রীগৃহ! হা 
হেমযান! প্রিয়তম বিরহে আর পুনরায় তোমাদ্দিগকে 
ভোগ করিব না। গোপার এই বূপ ফ্বোদন শুনিয়] - 
গৌতমী শীত কাছে আসিয়া সাস্বনা বাক্যে প্রবোধ 
দিতে লাগিলেন। হেশাক্যকন্যে! রেদন করিও না॥ 
স্থির হও। পূর্যেইত কুমার বলিয়াছিগেম থে “আমি জগজ্জ- 
নের ছুঃখ মোচনার্থ গঙ্গন করিব, জয় মৃত হইতে আপনা- 
কেও উদ্ধীর করিব, জগৎকেও উদ্ধার করিব | দেই মহর্ষি 
সেই কার্ধ্য সম্পাদন জন্য চলিয়! গিয়াছেন তাহ! ফি তোমার 
মনে নাই? এখন শাস্ত ছও, এ দেখ চ্ছন্দকের নিকট 
অস্বরাজ ও ভূষণাদি দিয়া স্থুবোধকুমার বলিয়! দিয়াছেন, 
যদ্ধি পিতা মাতা জিজ্ঞাস করেন কুমীর কোথায় গিয়াছেন ; 
তবে তুমি তথ্য বলিও, তাই চ্ছন্দক আসিয়াছে। তিনি সিদ্ধ 
হইলে পুনরায় আসিবে । এই মর্থ্বের কথ! শুনিয়! 
গোপা চিত্তকে কোনরূপে ক্ষণকাল স্থির করিলেন| চ্ছন্দক 
সকলকে সাত্বন। দিবে, না“অন্তঃপুরস্থ নারীগণের অবস্থা 
দেখিয়। নিজেই বিষ॥ হইয়া! রোদন করিতে লাগিল, কে 
কাহাকে প্রবোধ দেয় সজলনয়নে বলিল আমি আর্য্যকে 


নির্ববাণতত্ব। ৩৭ 


প্রত্যাবর্তন করছিবার কত চেষ্টা করিয়াছিলাঁম কিন্তু তিন্নি 
আমার বলবিক্রমের অতীত, অটল অচলের ন্যায় ধিনি স্থদৃঢ় 
প্রতিজ্ঞা বদ্ধসন্বক্স, তাচাকে কে ফিরাইতে পারে? 
এই বলিয়। সর্ধসমক্ষে অশ্ব রাখিজ্া সে শোকাবেগ সংবরণ 
করিতে ন] পারিয়। ক্রমাগত অশ্রু বর্ষ করিতে লাগিল। 
তদর্শনে গোপা মুচ্ছিত হইয়া! সংজ্ঞাহীন হইলেন, সহচরী 
+ সবীগণ বক্ষে করাঘাত করিয়! হ। হতোন্মি করিতে লাগিল । 
তাহাদের মধ্যে কেহ গোপার মুখে জল দিয়। বাতাস 
করাতে তিনি কিঞ্চিৎ সুস্থ ছইয়া আধ্াপুত্রের সমস্ত প্রিক্ 
কার্ধ্য স্মরণ করিয়া পুনরায় ৰবিবিধ প্রকারে বিলাপ করিতে 
লাগিলেন । হা আমার গ্রীতিজনন, হা আমার নরপুঞ্জব ! 
সথা ! আমার বিমল তেজোধর, হায় ! আমার অনিন্দিতাঙ্গ 
সুজাত, অনম, হা! আমার গুণাগ্রধারিন্‌, হা! নর দেবের, 
পুজিত, হা)! পরম কারুণিক, হা! বলোপেত, হ। শত্রজিৎ 
হা! অমার সমগ্ত্ুঘোষ, ছ!! আমার মধুর ব্রহ্ষরুত, হা! 
আমার অনন্ত কীর্তি শতপুণ্য সমুদিত বিমল পুণাধর, 
হা! আমার জনন্তবর্ণ গুণগণমণ্ডিত খধিগণ প্রীতিকর। ' 
হা! আমার ছুঃলোক ভূলোক পূজিত বিঘুষ্ট শব্দ, বিমল পুণ্য 
জ্ঞান ভ্রম, হা! আমার রসরনাগ্র বিন্বোষ্ঠ, কষললোচন 
কনক বর্ণনিভ হা! আমাৰ তুষারসন্গিভত শঙ্বদন্ত, হাঁ! 
আমার সুবৃত্ত ক্বন্ধ, চাপোদর, হা! আমার গজদন্ত উরুকর 
চরণ তামনখ, হা আমার গীতিষ্ুদ্য বরপুষ্প বিলেপন, 


১০৮ _ শাক্মুনিচরিত। 


গুভ খতুণ্রবর ! তুমি কোথা গেলে, অরে! নিষঠর 
চ্ছন্দক? তুই আমার কণের হার ভর্ভাকে কোথায় লইয়া 
গেলি, ওরে নিদাফুণ ! যখন আর্ধ্যপুত্র চলিয়া গেলেন তখন 
কেন তুই আমাকে জাগ(ইলি না, অরে নির্দয়! তুই কেন 
তাহাকে বলিলি না যে এক! এই পর্বতে গহন কাননে 
আধ্য যাইও না। কাকণিক অন্য গৃহ হইতে চলিনা 
যাইতেছেন তুই কেন তাহা জানাইলি ন1? হিতকর 
কৌথাক্ গেলেন, রাজকুল হইতে কেন গেলেন, 
ওরে চ্ছন্দক! তুই কেন তাঁর গ্রমনের সহায়ত! করিপি, 
কেন তুই তীহাকে পথ তুলাইয্া স্থানাস্তরে লইয়া গেলি 
না? অরে চ্ছন্দক ! তুই কেন বলিলি ন “আর্ধা, এই অস- 
হায় বৃদ্ধ পিতামাতাকে পরিত্যাগ করিয়া যাইও না,” অরে 
চ্ছনক! তুই কেন তাহাকে স্মরণ করাইয়। দিলি না 
আর্ধ। তোমার পত্রী ও একমাত্র শিশু ঘে তোমা 
বিহনে গতাপ্জ হইবে? নয়ন! আরত তুমি এমন প্রীতি- 
কর সুন্দররূপ দেখিভে পাইবে না, তবে অন্বীভূত হও, 
কর্ণ, আরত তুমি সেই প্রিপ্কতমের মধুর শব্দ শ্রবণ করিয়! 
ন্ীতল হইতে গারিবে না, তবে তুমি বধির হও, আনন। 
আর ত তুমি নাথের সহিত মধুরালাপে সুথীহুইতে পারিবে 
না ভবে বোবা হইয়! থাক- অদ্দ! মি এখন কাচার 
সেবা করিয়। কৃভার্থ হইবে, অভএব তুমি এবন আমায় 
পরিতাগধ করিয়া চলনা যাও) দাসীর সসল্জ সাথ 


নির্ববাণতত্ব। ০১০৯ 


সেবার জ্বন) ছিল এখন প্রিয়তমের 1. ইছার আর 
কিছুই প্রয়োজন নাই। বনুন্ধরে, তুমিও ক আমার 
গতি নির্দয় হইলে, জীবিতেশ্বর বিনা আ। এখনো 
জীবিত স্বহিষ়্াছি? কলবিকশ্চ পক্ষিগগ €তোমরা ভ. 
আজ ডাঁকিতেছ নাঃ কুস্থমনিচনর তভোমারীওভ আজ 
হাসিতেছ না, সুন্দর পাদপণণ কৈ তোমরাওত আজ 
স্থুণীতল বায়,লেবন করাইয়। পরিতৃপ্ত করিতে পারিতেছ ন।? 
হায় আমার নাথের বিরছে বুঝি সকলেই রোদন করি* 
তেছে। ভাল, মহীকছাশ্রিত লভাত তাহার অভাবে 
খারঁকতে পারে ন। ভূতল শীয়িনী হয়ঃ তবে আিওত 
প্রিয়তমের একা্সীভূত ছিলাম, তবে কেন আমার পতন 
হইল না? পরিণয়ের সময় সে চরণে আমি হ্বদয় সমর্পণ 
করিয়াছিলাম, কিন্ত মে তীহার সঙ্গে চলিয়া গিক়্াছে। 
আমিত আর নাই। এইরূপে রেোকদ্যমানা গ্বোপার" 
অন্তরে ক্ষণপরে কিঞ্চিৎ জ্ঞানের বিকাশ হওয়াতে তিনি 
মনে মনে ভাঁবিতে লাবিলেন, ভাইত প্রিয়বিচ্ছেদে 
আমি কেন ঈরৃশ চঞ্চল হইতেছি। পৃথিবীর সকলইতো 
_ অনিতা, সুখ ও প্রিয়বস্ত রজভূমিস্থ স্ুুনটের ন্যায় অতিচঞ্চল 
ও ভঙ্গুর । আধ্যপুত্রত আমায় পুর্ধরই বলিক্লাছিলেন 
মনুধু কেবল জন্ম মৃত্ার অধীন। অতএব প্রক্কত শাস্তিই 
ম।নবের প্রার্থনীয়, আমি কেন তাহার জন্য প্রস্তুত হই ন1? 
বব শোকে মুহামান হুইয়া কো- এত ক্রেশ পাইতেছি। 
১০ 


১১০ গাক্যমুনিচরিত । 


সখা আমার [৮ সমাধিলাভ ফরির] মনোরখ পুর্ণ কন, 
তিনি ৩ দ্ধ হইয়া পুনরার ফিরিয়া আমিবেন। 
এখন আ৷ 'র এই ব্রঙ্গচর্ধ্যই সার, জিভেজ্জিয় ছইয়। তপস্য$ 
উরণই শ্রেয় । এই বলিয়া তিনি সমুদায় সুখে বিসর্জন দিয়া 
ব্রতানুষ্ঠানে নিযুক্ত রহিলেন। মীর প্রাণ পতি বিনা 
মৃত দেহের ন্যার, প্রাণহীন দেহের যেমন সব আছে অথচ 
তাহার কার্য নাই, গোপারও তদবস্থা হইল। যৌবনের 
সৌন্দগ্কুহুম মলিন ও বিশু হইয়া! গ্নেল, অল্লাহারে শরীর 
ক্ষীণ হইয়া আসিল, নয়নের তেল কমিয়1 গেল, যন্তকে আর্‌ 
কবরী উঠিল না, ভাল পরিচ্ছদ পরিহিত হুইল না জীবনের 
সকল সুখআহ্বাদ তিরোহিত হইল। 





